তাক্দীরঃ আল্লাহ্‌র এক গোপন রহস্য 


[ বাংলা - Bengali _ Jb, ] 


আব্দুল আলীম ইব্‌ন কাওসার 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


1910111001০ 


https://archive.org/details/@salim molla 


{FSU 4017০2১০301 


( 21011 490) 


১১১৮ las 


LS ১৪১০০ pl 3 22 


2012 - 1433 


ISlamMHOoUSe. 


যাবতীয় প্রশংসা আল্লাহ্‌র জন্য । দরূদ এবং সালাম বর্ষিত 
হোক আমাদের শেষ নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম)- 
এর উপর । 

তাকদীর ঈমানের ছয়টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ প্রকৃত 
বিশ্বাস স্থাপন বৈ কেউ মুমিন হতে পারবে না। পবিত্র কুরআন ও 
ছহীহ হাদীছে তাকদীর সংক্রান্ত অসংখ্য বর্ণনা এসেছে। সেজন্য 
ইসলামে এর গুরুত্ব অপরিসীম ৷ বিষয়টি সরাসরি আল্লাহ্‌র সাথে 
সম্পর্কিত হওয়ার কারণে এর গুরুত্ব এবং তাৎপর্য যারপর নেই 
বৃদ্ধি পেয়েছে। কারণ আল্লাহ্‌র কতিপয় নাম ও গুণাবলীর সাথেই 
এর সরাসরি সম্পর্ক। 

তারুদীরে বিশ্বাস মানুষের স্বভাবগত বিষয়। সেজন্য এমনকি 
জাহেলী যুগেও মানুষ এতে বিশ্বাস করত। জাহেলী অনেক কবির 
কবিতায় এমন বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। কবি আনতারা তার 
প্রেমিকা আবলাকে লক্ষ্য করে বলেন, 

BLE LANG ৪১ 9৬ ৩1৮৪০) ০ Hl PE 

“হে আবলা! আমার প্রভূ আসমানে যদি আমার মৃত্যুর 

ফায়ছালা করেই রাখেন, তাহলে মৃত্যু থেকে আমার পালাবার পথ 


কোথায়!” 

এরপর রাসূল (সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম) এসে 
তাক্বদীরের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। ছাহাবায়ে কেরাম 
(রাদিয়াল্লাহু 'আনহুম) রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -এর 
নিকট থেকে সরাসরি দ্বীনের জ্ঞান লাভ করেন। সেজন্য তাঁরা 
ছিলেন তারুদীর উপলব্ধির ক্ষেত্রে সর্বাধিক অগ্রগণ্য এবং এর 
প্রতি তাঁদের বিশ্বাসও ছিল অটুট । ফলে তাঁরা তারুওয়া এবং 
শ্রেষ্ঠত্বের চুড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। 

কিন্তু ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু 'আনহুম)-এর যুগের 
শেষের দিকে ইসলামের ব্যাপক বিস্তৃতির পর মুসলিম দেশসমূহে 
গ্রীক, পারসিক, ভারতীয় দর্শনের অনুপ্রবেশ ঘটতে শুরু করে | 
ফলে তাকদীর অস্বীকারের মত নিকৃষ্ট মতবাদের জন্ম হয়। 
তারপর উমাইয়া যুগে জন্ম হয় জাবরিইয়াহ মতবাদের ৷ এসব 
ভ্রান্ত মতবাদের অপতৎপরতা আজও অব্যাহত রয়েছে। 

মহান আল্লাহ আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতকে তাকদীরের 
সঠিক উপলব্ধি দান করেছেন। কারণ তারা সরাসরি পবিত্র 
কুরআন, ছহীহ হাদীছ এবং সালাফে ছালেহীনের বক্তব্য অনুযায়ী 
তাকদীর বুঝার চেষ্টা করেছেন। মূলতঃ তাকদীরসহ শরী'আতের 


1, দিওয়ানু আনতারা ইবনে শাদ্দাদ, (বৈরূত: মাত্ববা'আতুল আদাব, প্রকাশকাল: 
১৮৯৩ ইং), পৃ: ৯২। 
4 


যেকোনো বিষয় বুঝার ক্ষেত্রে এই পথেই মুক্তি নিহিত রয়েছে। 
একজন মুমিনের ঈমান পরিপক্ক হবে, আল্লাহ সম্পর্কে তার ধারণা 
সুন্দর হবে এবং দুনিয়া ও আখেরাতে সে প্রভূত কল্যাণ অর্জন 
করতে পারবে। পক্ষান্তরে তাকদীরে বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্ত হলে 
উভয় জীবনে নেমে আসবে চরম হতাশা এবং মর্মন্তদ শাস্তি। 
আমরা এ প্রবন্ধে তারুদীরের মৌলিক বিষয়গুলি 
সংক্ষিপ্তাকারে তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ । মহান 
আল্লাহই একমাত্র তাওফীক্বদাতা ৷ 


তাকদীর নিয়ে আলোচনা করা কি নিষেধ? 

অনেকেই বলে তাকদীর সম্পর্কে আলোচনা করা মোটেই 
ঠিক নয়। কারণ এ সম্পর্কে আলোচনা করলে হৃদয়ের মণিকোঠায় 
সন্দেহের ধুম্রজাল বাসা বাধতে পারে। তবে বিষয়টি আসলে 
তেমন নয়। কারণঃ 

১. তাকদীর ঈমানের অন্যতম একটি রুকন ৷ এর প্রতি 
ঈমান না আনয়ন করা পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। কিন্তু এ 
সম্পর্কে আলোচনা না করলে একজন মুসলিম তা কিভাবে 
বুঝবে?! 

২. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদীছ ‘হাদীছে জিবরীল'-এ 


5 


প্রসঙ্গে আলোচনা এসেছে। বলা বাহুল্য যে, জিবরীল 
(আলাইহিস্সালাম) মানুষের রূপ ধরে রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম) ও ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু 'আনহুম)-এর নিকটে 
হাদীছটি নিয়ে এসেছিলেন এবং ঘটনাটি ছিল রাসূল (সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম) -এর শেষ জীবনে । সেদিন রাসূল (সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছিলেন, 
15১7422০০৪9 

‘তিনি হচ্ছেন জিবরীল (আলাইহিস্সালাম)| তিনি 
তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে এসেছিলেন’ £ বুঝা গেল, 
তাকদীর সম্পর্কে জানা দ্বীনের অংশ; তাক্দীরের অন্ততঃ প্রাথমিক 
জ্ঞানটুকু থাকা যরূরী। 

৩. এ বিষয়ে অসংখ্য আয়াতে তারুদীরের বিবরণ এসেছে। 
আর মহান আল্লাহ আমাদেরকে কুরআনের আয়াতসমূহ গবেষণার 
নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে, 

[29:25] ₹৩154 HO 449 ০5) 

“এটি একটি বরকতময় কিতাব | এটিকে আমি আপনার 
উপর অবতীর্ণ করেছি , যাতে মানুষ এর আয়াতস মূহ গবেষণা 


2. ছহীহ মুসলিম, ‘ঈমান’ অধ্যায়, ‘ঈমান, ইসলাম ও ইহ্সানের বিবরণ এবং 
তাক্দীরের প্রতি ঈমান আনা অপরিহার্য’ অনুচ্ছেদ (রিয়া: বায়তুল 
আফকার আদ-দাওলিইয়াহ, প্রকাশকাল: ১৯৯৭ইং), হা/৮। 

6 


করে’ (ছোয়াদ ২৯)। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে, এ 
বিষয়ে আলোচনা করা ঠিক নয়?! 

৪. তাকদীর সম্পর্কে অনেক হাদীছ এসেছে। ছাহাবায়ে 
কেরাম (রাদিয়াল্লাহু 'আনহুম) রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) 
কে তাকদীরের সুক্ষ্ম বিষয়েও জিজ্ঞেস করতেন এবং তিনি 
তাঁদেরকে সঠিক জবাব দিতেন। অনুরূপভাবে ছাহাবায়ে কেরাম 
(রাদিয়াল্লাহু “আনহুম)ও তাঁদের ছাত্র তাবেঈনকে তাকদীর বিষয়ে 
শিক্ষা দিতেন। 

৫. ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু 'আনহুম)সহ আমাদের 
পূর্বসূরী প্রায় সকল আলেম তাকদীর সম্পর্কে কথা বলেছেন, 
পৃথক বই-পুস্তক, প্রবন্ধ রচনা করেছেন। তাহলে কি তাঁরা রাসূল 
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নির্দেশের বিরোধিতা করেছেন? 
কখনই না। মানুষ যাতে পথভ্রষ্ট না হয়ে যায় এবং তারা যাতে 
জাগ্রত জ্ঞান সহকারে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, 
সেজন্য তাদেরকে তাকদীর বিষয়ক হক কথাটি বুঝানো কি উচিৎ 
নয়? এ বিষয়ে উত্থাপিত নানা প্রশ্ন এবং জটিলতার সঠিক জবাব 
দেওয়া কি করণীয় নয়? 
তাহলে সাধারণ মানুষ এ বিষয়ে অজ্ঞ হয়ে যাবে । এই সুযোগে 
বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে এবং তাকদীর সম্পর্কে মুসলিমদের 


7 


মাঝে বিভ্রান্তি ছড়ানোর পথ সহজ হয়ে যাবে। 


নিষিদ্ধ করা হয়েছে, সেগুলির সঠিক ব্যাখ্যা কি? এক্ষণে, আমরা 
নীচে এজাতীয় কয়েকটি হাদীছ এবং সেগুলির সঠিক ব্যাখ্যা 
উল্লেখ করছিঃ 

১. রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, 
351 IS 35 Seb (5০5১1015195 ৪৬০০ 5559 

1১৫23 

“আমার ছাহাবা (রাদিয়াল্লাহু 'আনহুম)-এর কথা উঠলে তোমরা 
আলোচনায় প্রবৃত্ত হবে না। তারকারাজির বিধিবিধান, প্রভাব 
ইত্যাদি বিষয়ে কথা উঠলে তোমরা আলোচনায় প্রবৃত্ত হবে না। 
অনুরূপভাবে তারুদীর সম্পর্কে কথা উঠলে তোমরা আলোচনায় 
প্রবৃত্ত হবে না'|ঃ 

২. আবু হুরায়রাহ (রাদিয়াল্লাহু 'আনহু) হতে বর্ণিত, তিনি 
বলেন, 
2 ও EEE ৬৫9 74০5 এল এএ ৬০২ 4৮5 EE ES 


3, ত্ববারাণী, আল-মু'জামুল কাবীর, তাহক্কীক: হামদী আব্দুল মাজীদ সিলাফী 
(কায়রো: মাকতাবাতু ইবনে তায়মিইয়াহ, তা.বি.), ১০/২৪৩, হা/১০৪৪৮; 
শায়খ আলবানী হাদীছটিকে ছহীহ বলেছেন (সিলসিলাহ ছহীহাহ, ১/৭৫, 


হা/৩৪)। 
৪ 


3199৩ ৩ MTS 36 ৬ এড এ] ৩০০ 2৪ নল 
ta EEE Nl LEE 4০০৪৪ 25311 
‘আমরা তাক্দীর নিয়ে তর্ক-বিতর্ক করছিলাম, এমন সময় 
আমাদের নিকট রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আসলেন। 
অতঃপর তিনি ভীষণ রেগে গেলেন, রাগের প্রচগ্ততায় তাঁর চেহারা 
মোবারক লাল হয়ে গেল; মনে হচ্ছিল, তাঁর ক পোলদ্বয়ে ডালিম 
ভেঙ্গে তার রস লাগিয়ে দেওয়া হয়েছে | এরপর তিনি বললেন, 
তোমরা কি এমন তর্ক-বিতর্ক করার জন্য আদিষ্ট হয়েছ নাকি 
আমি এ মর্মে তোমাদের নিকট প্রেরিত হয়েছি! তোমাদের 
পূর্ববর্তীরা তো তখনই ধ্বংস হয়েছিল, যখন তারা এ বিষয়ে 
ঝগড়া করেছিল। তোমাদের প্রতি আমার কঠোর নির্দেশ রইলো 
যে, তোমরা এ নিয়ে তর্ক করবে না'।* 
হাদীছগুলির সঠিক ব্যাখ্যাঃ 
১. হাদীছগুলির উদ্দেশ্য হচ্ছে, তারুদীর নিয়ে বিনা দলীলে 
এবং বিনা জ্ঞানে অহেতুক এবং বিভ্রান্তিকর আলোচনা করা যাবে 
না। মহান আল্লাহ বলেন, 
[36 LN Cle ৯ এ ০০৬ ৩০১৪ YG) 


£ জামে" তিরমিযী, “তাকদীর' অধ্যায়, “তাকদীর নিয়ে আলোচনায় প্রবৃত্ত হওয়া 
থেকে কঠোরতা" অনুচ্ছেদ (রিয়ায: মাকতাবাতুল মা'আরেফ, প্রথম প্রকাশ: 
তা. বি.), হা/২১২৩; শায়খ আলবানী হাদীছটিকে ‘হাসান’ বলেছেন। 
9 


“যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই , সে বিষয়ে তুমি মাথা 
ঘামাইও না’ (ইসরা ৩৬)| কারণ কুরআন-হাদীছের দিকনির্দেশনা 
সবকিছু অনুধাবন আদৌ সম্ভব নয়। অতএব, বিতর্কমূলক এবং 
যাবে না। 

তবে কুরআন ও ছহীহ হাদীছের দলীল ভিত্তিক তাকদীর 
বুঝার উদ্দেশ্যে এ প্রসঙ্গে আলোচনা করা যাবে; বরং আলোচনা 
করা উচিৎ । 

২. হাদীছগুলিতে তাকদীর নিয়ে আপত্তিকর প্রশ্ন উত্থাপন 
করতে নিষেধ করা হয়েছে। যেমনঃ কেউ একগুঁয়েমী প্রশ্ন করতে 
পথভ্রষ্ট করলেন? এত সৃষ্টি থাকতে আল্লাহ কেন মানুষের উপর 
শরী'আতের দায়িত্ব ভার অর্পণ করলেন? আল্লাহ কেন অমুককে 
'আনহুম)-এর এদিনের আলোচনার ধরণ তুলে ধরেন এভাবে, 
আমরা তাকদীর নিয়ে বিতপ্তা করছিলাম | আমাদের কেউ কেউ 
কেন বান্দাকে সুখ বা শাস্তি দেওয়া হবে? যেমনটি মু'তাযিলারা 


10 


বলে থাকে । আবার কেউ কেউ বলছিলেন, একদলকে জান্নাতী 

এবং অপর দলকে জাহান্নামী হিসাবে নির্ধারণ করার তাৎপর্য কি? 
এর জবাবে তাঁদের কেউ কেউ বলছিলেন, কেননা বান্দার নিজস্ব 
ইচ্ছাশক্তি রয়েছে। এর জবাবে আবার কেউ কেউ বলছিলেন, 

তাহলে তার সেই ইচ্ছাশক্তি কে সৃষ্টি করেছেন? ১ আর এমন 
বিতপ্তার কারণেই সেদিন রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) 
রেগে গিয়েছিলেন এবং তাঁদেরকে এথেকে নিষেধ করেছিলেন। 
তাতে কোন দোষ নেই। 

৩. ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু 'আনহু) বর্ণিত উক্ত হাদীছেই 
আমরা আমাদের এ মতের পক্ষে বক্তব্য পাই। কেননা হাদীছটিতে 
বলা হয়েছে, ছাহাবায়ে করাম (রাদিয়াল্লাহু 'আনহুম)-এর কথা উঠলে 
তোমরা আলোচনায় প্রবৃত্ত হবে না। তার মানে কি এই যে, তাঁদের 
মর্যাদা-মাহাজ্ম্যের কথা বলা যাবে না? নিশ্চয়ই তা নয়। বরং 
এখানে তাঁদের মাঝে সৃষ্ট মতানৈক্য, কলহ-দ্বন্দ্ব নিয়ে আলোচনা 
করতে নিষেধ করা হয়েছে। তারুদীরের ক্ষেত্রেও বিষয়টি ঠিক 


» মোল্লা আলী ক্বারী, মিরকাতুল মাফাতীহ শারহু মিশকাতিল মাছাবীহ, 
তাহক্বীরু: জামাল আয়তানী, ১/২৭৭, হা/৯৮, ‘ঈমান’ অধ্যায়, “তাক্ধদীরের 
প্রতি ঈমান আনা’ অনুচ্ছেদ, (বৈরূত: দারুল কুতুবিল ইলমিইয়াহ, প্রথম 
প্রকাশ: ২০০১ইং)। 

11 


তন্রপই। 

৪. রাসূল [সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এসব হাদীছে 
ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু 'আনহুম) কে তাকদীর নিয়ে তর্ক- 
বিতর্ক করতে নিষেধ করেছেন। কারণ তর্ক-বিতর্ক হলে মতানৈক্য 
সৃষ্টি হয় আর মতানৈক্য সৃষ্টি হলে সেখানে অসত্য প্রবেশ করে। 
তবে ভ্রান্ত ফের্কাগুলির বিভ্রান্তিকর বক্তব্যের জবাব দেওয়া নিষিদ্ধ 
আলোচনার অন্তর্ভুক্ত নয়; বরং তা হব প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের 
শামিল। 

একটি প্রশ্ন এবং তার সমাধান: বিদ্বানগণ বলছেন, তাকদীর 
আল্লাহ্‌র এক গোপন রহস্য। তাহলে আমরা কিভাবে এমন একটি 
বিষয়ে কথা বলতে পারি? জবাবে বলব, আমরাও অকপটে স্বীকার 
করি, তারুদীর আল্লাহ্র গোপন রহস্য । কিন্তু তারুদীর গোপন 
রহস্য হওয়ার বিষয়টি বেশীরভাগ ক্ষেত্রে আল্লাহ্‌র বিভিন্ন 
কর্মকাণ্ডের হিকমতের সাথে সম্পৃক্ত | যেমন: আল্লাহ পথভ্রষ্ট 
করেন, পথ প্রদর্শন করেন, মৃত্যু ঘটান, জীবন দান করেন, 
আল্লাহ্র হিকমত জানতে চাওয়া বৈধ নয়।€ 


«. ড. আব্দুর রহমান ইবনে ছালেহ আল-মাহমুদ, আল-কাযা ওয়াল-কাদার ফী 
যউয়িল কিতাৰি ওয়াস্-সুন্নাহ ওয়া মাযাহিবিন্-নাস ফীহি, (রিয়ায: দারুল 
ওয়াত্বান, দ্বিতীয় প্রকাশ: ১৯৯৭ইং), পৃ: ২৪-২৭; মুহাম্মাদ ইবনে ইবরাহীম 

12 


হাযার চেষ্টা সত্বেও তাকদীরের সবকিছু বুঝা সম্ভব নয়। 
কারণ, তাকদীরের জ্ঞান গায়েবী বিষয়ের সাথে সম্পৃক্ত; যা আল্লাহ 
ব্যতীত আর কেউ জানেন না, তিনি যদি কাউকে না জানিয়ে 
থাকেন, তবে অন্যরা সেটা কিভাবে জানবে? এমনকি আল্লাহ্‌র 
নিকটতম কোন ফেরেশতা এবং নবী-রাসূল (আলাইহিমুস 
সালাম)গণও গায়েবের কোনই খবর রাখেন না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ 
স্বয়ং রাসূল [সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে লক্ষ্য করে মহান 
আল্লাহ বলেন, 
SMES এ ০৩২15 NY LS I এস 3০) 
€ 59 2550%556 533 3 ও 50 ডে UG HB ৩০০০০ 

[188 :১1১০২]। ৪১৯] 

“আপনি বলে দিন , আমি আমার নিজের কল্যাণ সাধনের 
এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু আল্লাহ চান, তা ব্যতীত। 
আর আমি যদি গা য়েবের কথা জা নতাম, তাহলে অনেক কল্যাণ 
অর্জন করতে পারতাম এবং কোন অ কল্যাণই আমাকে স্পর্শ 
করতে পারত না | আমি ঈমানদারগণের জন্য শুধুমাত্র একজন 
ভীতিপ্রদর্শক ও সুসংবাদদাতা বৈ আর কিছুই নই' (আ'রাফ 
১৮৮)/ 


আল-হামাদ, আল-ঈমানু বিল-কাযা ওয়াল-কাদার, (রিয়া: দারু ইবনে 
খুযায়মা, দ্বিতীয় প্রকাশ: ১৯৯৮ইং), পৃ: ১১-১৫। 
13 


গভীর চিন্তা করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই বেশী। অতএব 
একজন প্রকৃত মুমিনের আল্লাহ্‌র বিধানের কাছে আত্মসমর্পণ ছাড়া 
দ্বিতীয় কোন পথ নেই। একজন মুমিনকে রীতিমত সৎকর্ম করে 
যেতে হবে এবং অসৎকর্ম বর্জন করতে হবে।? 


তাকদীরের অর্থ 
'আল-কাদার' (520) বা তাকুদীরের আভিধানিক অর্থঃ 
'আল-কাদার' (১51) শব্দটির ‘দাল’ বর্ণে যবর দিয়ে অথবা 
সাকিন করে দু'ভাবেই পড়া যায়। “মুজমালুলুগাহ' (| 1) 
অভিধান প্রণেতা বলেন, 'আল-কাদ্র' ( ১১৩) অর্থঃ কোন কিছুর 
পরিধি, সীমা বা পরিমাণ। অনুরূপভাবে “আল-কাদার, ( +৩গ্া)- 
এরও একই অর্থ |” 'মু'জামু মাক্কাযীসিল্লুগাহ' (| ০০:০০ ৮) 
প্রণেতা বলেন, 'আল-কাদার' (550) শব্দটি কোন কিছুর পরিধি 
বা শেষ সীমানা নির্দেশ করে। তিনি বলেন, আল্লাহ কর্তৃক তাঁর 


7. শায়খ ছালেহ আল-ফাওযান, জামে “উ শুরূুহিল আক্বীদাতিত-ত্বহাবিইয়াহ 
(কায়রো: দারু ইবনিল জাওযী, প্রথম প্রকাশ: ২০০৬ইং), ২/৫৩০ ও 
৫৪৩ | 

* ইবনে ফারেস, মুজমালুল্লাগাহ, (কুয়েত: আল-মুনাষ্যামাহ আল-আরাবিইয়াহ 
লিত-তারবিইয়াহ, প্রথম প্রকাশ: ১৯৮৫ইং), ৪/১৪৭। 

14 


ইচ্ছা অনুযায়ী সবকিছুর পরিমাণ, শেষ সীমা ইত্যাদি নির্ধারণ 
করার নাম 'আল-কাদ্‌র' ( ১$)| 'আল-কাদার” (১580)ও একই 
অর্থে ব্যবহৃত হয়। £ ই বনে মানযূর (রহেমাহুল্লাহ) লেহইয়ানী 
(রহেমাহুল্লাহ) থেকে উল্লেখ করেন, যবর যোগে শব্দটি বিশেষ্য 
(২) এবং সাকিন যোগে ক্রিয়ামূল ( ২) হিসাবে ব্যবহৃত 
হয়| 
তাক্দীরের পারিভাষিক অর্থঃ 
সবকিছু ঘটার আগেই সে সম্পর্কে আল্লাহ্‌র সম্যক জ্ঞান, সেগুলি 
লাউহে মাহফুষে লিপিবদ্ধ করণ, তদ্বিষয়ে তাঁর পূর্ণ ইচ্ছার সমন্বয় 
এবং অবশেষে সেগুলিকে সৃষ্টি করাকে তাকদীর বলে।: 
তারুদীরে বিশ্বাসের অপরিহার্ষতাঃ 

ঈমানের ছয়টি রুকনের মধ্যে তাকদীর অন্যতম| ঈমানের এ 

গুরুত্বপূর্ণ রুকনটির প্রতি বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত কেউ মুমিন 


* ইবনে ফারেস, মু'জামু মাক্কায়ীসিল্লুগাহ, (বৈরূত: দারুল ফিকর, প্রকাশকাল: 
১৯৭৯ইং), ৫/৬২। 

. ইবনে মানযূর, লিসানুল আরাব, (কায়রো: দারুল মা'আরেফ, তা. বি.), 
৫/৩৫৪৫। 

1. ছালেহ ইবনে আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ আলুশ্‌-শায়খ, জামে “উ 
শুরুহিল আক্কীদাতিত্‌-ত্হাবিইয়াহ, (কায়রো: দারু ইবনিল জাউযী, প্রথম 
প্রকাশ: ২০০৬ ইং), ১/৫৩৩। 

15 


10 


হতে পারবে না। মহান আল্লাহ বলেন, 
[49:০0 ৪১১] ৫258 535 ৪5 ও এ) 
“নিশ্চয় প্রত্যেকটি জিনিসকে আমরা 'ককাদর' তথা 
পরিমিতরপে সৃষ্টি করেছি (আল-কামার ৪৯) | ইবনু কাছীর 
(রহেমাহুল্লাহ) বলেন, আহলে সুন্নাতের আলেমগণ এই আয়াত দ্বারা 
তাক্ষদীর সাব্যস্ত হওয়ার দলীল গ্রহণ করেন। 5 অন্য আয়াতে 
এসেছে, 
[38 ০০১3। ৪০১০] ৫1995551555 4 5 ৩৬) 
‘আর আল্লাহ্‌র বিধান সুনির্দিষ্ট অবধারিত" (আল-আহযাব 
৩৮) এ আয়াতের ব্যাখ্যায় হাফেয ইবনু কাছীর  (রহেমাহুল্লাহ) 
বলেন, অর্থাৎ আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয় অবশ্যই ঘটবে, এর 
সামান্যতম কোন ব্যত্যয় ঘটবে না। তিনি যা চান, তা ঘটে । আর 
যা তিনি চান না, তা ঘটে না।?3 
2 93216 559 ASN 2১219 41235 3585 E505 ol ৩9 Oho 
(575? 
রাসুলগণ, শেষ দিবস এবং তাকদীরের ভাল-মন্দের প্রতি বিশ্বাস 


15. তাফসীর ইবনে কাছীর, (রিয়াষ: দারু ত্বায়বাহ, দ্বিতীয় প্রকাশ: ১৯৯৯ইং), 
৭/৪৮২| 
5 প্রাগুক্ত, ৬/৪২৭। 


স্থাপনের নাম ঈমান, |! 

আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আছ (রাদিয়াল্লাহু 'আনহু) 
বলেন, ‘আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে 
শুনেছি, 
পা ৩০ ০৪১৩6 590 SE এ এ FEE MH) 

'আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাযার বছর পূর্বে আল্লাহ 
সবকিছুর তাকদীর লিখে রেখেছেন। তিনি বলেন, আর তাঁর আরশ 
ছিল পানির উপরে'|5 

ত্বাউস রেহেমাহুল্লাহ) বলেন, আমি অনেকজন ছাহাবীকে 
পেয়েছি, যাঁরা বলতেন, সবকিছু তাকদীর অনুযায়ীই হয়। তিনি 
বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু 'আনহু) কে বলতে 
শুনেছি, তিনি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ণনা 
করেন, “সবকিছু তাকদীর মোতাবেকই ঘটে থাকে, এমনকি 
অপারগতা এবং বিচক্ষণতাও, অথবা বিচক্ষণতা ও অপারগতাও । 6 


14, ছহীহ মুসলিম, হা/৮, ‘ঈমান’ অধ্যায়, “ঈমান, ইসলাম ও ইহসানের বর্ণনা, 
তাকদীরের প্রতি ঈমান আনা অপরিহার্য এবং যে ব্যক্তি তাক্দীরে বিশ্বাস 
করে না, তার সাথে সম্পর্কহীনতা ঘোষণা’ অনুচ্ছেদ । 

15. ছহীহ মুসলিম, হা/২৬৫৩। 

15. ছহীহ মুসলিম, হা/২৬৫৫। 


অন্য এক হাদীছে রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ 
করেন, 
858 575 9508 35% &০ এ, 58 ১) 

“তাক্দীরের ভাল-মন্দের প্রতি ঈমান না আনা পর্যন্ত কেউ 
মুমিন হতে পারবে না?।?? 

এ ধরনের আরো বহু আয়াত এবং হাদীছ আছে, যেগুলি 
অকাট্যভাবে তাক্দীরের প্রতি ঈমান আনার অপরিহার্যতা প্রমাণ 
করে। 

এছাড়া মুসলিম আলেমগণ সর্বসম্মতিক্রমে একমত্য পোষণ 
করেছেন যে, তাক্দীরের ভাল-মন্দের প্রতি ঈমান আনা 
অপরিহার্য । ইমাম নববী (রহেমাহুল্লাহ), শায়খুল ইসলাম ইবনে 
তায়মিইয়াহ (রহেমাহুল্লাহ), ইবনে হাজার (রহেমাহুল্লাহ)সহ অনেকেই 
এই ইজমা উল্লেখ করেছেন। 8 


17 মুসনাদে আহমাদ, ১১/৩০৫, হা/৬৭০৩, তাহক্বীক: শু'আইব আরনাউত্ব, 
আদেল মুরশিদ প্রমুখ (বৈরূত: মুআস্সাসাতুর্‌ রিসালাহ, প্রথম প্রকাশ: 
২০০১ইং), মুসনাদের মুহাক্কিকগণ বলেন, হাদীছটি ‘হাসান’ 

1. ইমাম নববী, আল-মিনহাজ শারহু ছহীহি মুসলিম ইবনিল হাজ্জাজ, (বৈরূত: 
দারু এহ্ইয়াউত্‌ তুরাছিল আরাবী, দ্বিতীয় প্রকাশ ১৩৯২হিঃ), ১/১৫৫; 
ইবনে তায়মিইয়াহ (রহেমাহুল্লাহ), মাজমূ “উ ফাতাওয়া, (মদীনাঃ বাদশাহ 


ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স, প্রকাশকাল: ২০০৪ইং), ৮/৪৬৬; ইবনে 
18 


তাক্কদীরের স্তর চারটি | মূলতঃ এই চারটি স্তরের উপর 
তারুদীরের ভিত্তি সুপ্রতিষ্ঠিত বলে অনেকেই এগুলিকে তাক্কদীরের 
রুকন বা স্তম্ভ হিসাবে আখ্যা দিয়েছেন ।?9 

এগ্তলিকে আবার তাকদীর উপলব্ধির প্রবেশদ্বারও বলা হয়। 
সেজন্য প্রত্যেক মুসলিমের এ চারটি স্তর সম্পর্কে অন্ততঃ 
প্রাথমিক জ্ঞানটুকু থাকা অতীব যরূরী। এগুলির একটি আরেকটির 
সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে ব্যক্তি এই চারটি স্তরের 
প্রত্যেকটি জানবে এবং বিশ্বাস করবে, তারুদীরের প্রতি তার 
ঈমান পূর্ণতা লাভ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি এই চারটির কোন 
একটি বা একাধিক অমান্য করবে, তাক্কদীরের প্রতি তার ঈমান 
ত্রুটিপূর্ণ থেকে যাবে ।2 

ইমাম ইবনুল কাইয়িম (রহেমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি এই 


হাজার, ফাতহুল বারী, (প্রিল সুলতান ইবনে আব্দুল আযীয (রহেমাহুল্লাহ)- 
এর অর্থায়নে মুদ্রিত, রিয়ায: প্রথম প্রকাশ: ২০০১ইং), ১১/৪৭৮। 

"দেখুন: ড. ওমর সুলায়মান আশঙ্কার, আল-কাযা ওয়াল-কাদার, (কুয়েত: 
মাকতাবাতুল ফালাহ, দ্বিতীয় প্রকাশ: ১৯৯০ইং), পৃ: ২৯-৩৬; আল-ঈমান 
বিল-কাযা ওয়াল ক্কাদার/৫৯ ইত্যাদি। 


£. আল-ঈমান বিল-ক্কাযা ওয়াল কাদার/৫৯। 
19 


চারটি স্তরে বিশ্বাসী নয়, সে মূলতঃ তাকদীরকেই বিশ্বাস করে 
না| নিম্নে উক্ত চারটি স্তরের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলঃ 
প্রথম স্তর: সবকিছু সম্পর্কে আল্লাহ্‌র চিরন্তন জ্ঞানের প্রতি বিশ্বাস 
স্থাপনঃ 

একথার অর্থ হচ্ছে, সবকিছু সম্পর্কে আল্লাহ্‌র পরিপূর্ণ জ্ঞান আছে 
এমর্মে আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে। যা কিছু ঘটেছে এবং 
যা কিছু ঘটবে , সে সম্পর্কে তিনি জানেন। আর যা ঘটেনি, তা 
যদি ঘটত, তাহলে কিভাবে ঘটত, তাও তিনি জানেন । সৃষ্টির 
ভাল-মন্দ, আনুগত্য-অবাধ্যতা ইত্যাদি সার্বিক কার্যকলাপ সম্পর্কে 
অবগত ৷ তাদের মধ্যে কে দুর্ভাগা ও কে সৌভাগ্যবান হবে, বরযখী 
জীবনে তাদের ভাগ্যে কি ঘটবে, পুনরুথানের পরে তাদের কি 
হবে ইত্যাদি সব বিষয়েই তিনি চিরন্তন জ্ঞানের অধিকারী ।** 
ইবনে তায়মিইয়াহ (রহেমাহুল্লাহ) বলেন, ‘আমাদেরকে এ বিশ্বাস 
করতে হবে যে, সৃষ্টি জীব কি করবে, সে বিষয়ে আল্লাহ তাঁর 


*! ইবনুল ক্কাইয়িম (রহেমাহুল্লাহ), শিফাউল আলীল ফী মাসাইলিল কাযা ওয়াল 
কাদার ওয়াল হিকমাতি ওয়াতৃ-তা'লীল, (বৈরূতঃ দারুল কুতুবিল 
ইলমিইয়াহ, তৃতীয় প্রকাশ: তা.বি), পৃ: ৫৫। 


2, ফালাহ ইবনে ইসমাঈল, আল-ই'তিকাদুল ওয়াজিব নাহ্ওয়াল ক্বাদার/৯। 
20 


চিরন্তন জ্ঞানের মাধ্যমে চিরস্থায়ীভাবে সম্যক অবগত ৷ তিনি 
তাদের সৎকাজ, পাপকাজ, রিযিক, আয়ুসহ সার্বিক অবস্থা সম্পর্কে 
ওয়াক্কিফহাল' ।23 
উছমান ইবনে সাঈদ (রহেমাহুল্লাহ) বলেন, ‘আমাদেরকে অবশ্যই 
বিশ্বাস করতে হবে যে, সৃষ্টি জীবকে সৃষ্টির আগে থেকেই আল্লাহ 
তাদের সম্পর্কে ও তাদের আমল সম্পর্কে জ্ঞাত হয়ে আসছেন 
এবং ভবিষ্যতেও জ্ঞাত থাকবেন। সৃষ্টি জগতকে সৃষ্টির ক্ষেত্রে তাঁর 
চিরন্তন জ্ঞানের সাথে একটি সরিষার দানা পরিমাণও যোগ হয় 
নি" ।24 
মহান আল্লাহ বলেন, 
555 ১929 3৩ সু এ ও জু 2৬) 
BEY এ ও ০৯ ০৬ ও পে BEN Bs os LES 
[59:০1 ৮১১-] € ০৮ PS SN 
‘তাঁর কাছেই গায়েবী বিষয়ের চাবিসমূহ রয়েছে; এগুলি তিনি 
ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা কিছু আছে, তিনিই 
জানেন। তাঁর জানার বাইরে (গাছের) কোন পাতা ও ঝরে না। 


3. মাজমূন্উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৩/১৪৮। 
£ ইমাম দারেমী, আর-রাদ্দু আলাল-জাহমিইয়াহ, তাহক্বীক্ক: বদর ইবনে 
আব্দুল্লাহ আল-বাদ্র (কুয়েত: আদ-দারুস সালাফিইয়াহ, প্রথম প্রকাশ: 
১৯৮৫ইং), ‘আল্লাহ্র ইলমের বিবরণ’ অনুচ্ছেদ, পৃ: ১১২। 
21 


তাকুদীরের লিখন ব্যতীত কোন শস্যকণা মৃত্তিকার অন্ধকার অংশে 
পতিত হয় না এবং কোন আর্দ্র ও শু ক্বত্রব্যও পতিত হয় না 
(আন'‘আম ৫৯/| 
অন্যত্রে তিনি বলেন, 
DELI SIL ALG CAN IRS BLN de Le এন 
EM ৩৮: ০৯ ডি ০০3 ১১৪৩৪ HE LS Be ০৮০ 
[34:02 ৪১৪] ধ(95৫ 
বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভীশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ 
জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না 
কোথায় সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ , সর্ববিষয়ে সম্যক 
জ্ঞাত’ (লুক্মান ৩৪) 
মহান আল্লাহ আরও বলেন, 
৩৪৩৬৪৫০৪33৮ SET” ৬৯১০৪০৩৪৫০৬ ৭৪) 
[2০:১1 ৯১১] (hl ০৯০ ও 35356 ৩১০ পর ০৯৪ 
“তিনি জানেন, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ 
কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে যমীনে বিচরণ করবে এবং কেউ 
কেউ আল্লাহর পথে জিহাদে লিপ্ত হবে (শ্যযান্মেল ২০০ 
অন্যত্র আল্লাহ বলেন, 
[22441 ১১] GAG HIE AIAN ওক 9 
22 


নেই। তিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক অবগত" (হাশর 
২১০ 

হাদীছে এসেছে, রাসূল (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে 
যখন মুশরিকদের ছেলে-মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, 
তখন তিনি বলেছিলেন, “তারা বেঁচে থাকলে কি আমল করত, সে 
সম্পর্কে আল্লাহ সম্যক অবগত" ।% 

ইমরান ইবনে হুছাইন (রাদিয়াল্লাহু 'আনহু) বলেন, এক ব্যক্তি 
রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞেস করলেন, হে 
আল্লাহ্‌র রাসূল! কে জান্নাতী আর কে জাহান্নামী তা কি পরিজ্ঞাত 
বিষয়? তিনি বললেন, যা" । লোকটি বললেন, তাহলে মানুষ কেন 
আমল করবে? তিনি বললেন, 

ক 2) &2 ES 

‘যাকে যেজন্য সৃষ্টি করা হয়েছে বা যার জন্য যা সহজ করা 

হয়েছে, সে তা-ই করবে" |*$ এরকম অসংখ্য আয়াত এবং হাদীছ 


£. ছহীহ মুসলিম, হা/২৬৫৮, “তাকদীর অধ্যায়, “মুসলিম এবং কাফেরদের 
ছোট বাচ্চারা মারা গেলে তাদের কি হুকুম" অনুচ্ছেদ | 
£, ছহীহ বুখারী, ৪/২০৯, হা/৬৫৯৬ , "তাকদীর" অধ্যায়, “কলম শুকিয়ে 
গেছে... অনুচ্ছেদ, মিশর: আল-মাকতাবাহ আস-সালাফিইয়াহ, প্রথম 
প্রকাশ: ১৪০০হিঃ)। 
23 


রয়েছে, যেগুলি সর্ব বিষয়ে মহান আল্লাহ্‌র চিরন্তন জ্ঞানের প্রমাণ 
বহন করে। 


দ্বিতীয় স্তর: আল্লাহ তাঁর চিরন্তন জ্ঞান অনুযায়ী লাউহে মাহ্‌ফুষে 
কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সবই লিখে রেখেছেন এ কথা 
মনেপ্রাণে বিশ্বাস করাঃ” 
অর্থাৎ আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে যে, মহান আল্লাহ 
চিরন্তন জ্ঞানের কোন কিছুই এই লেখনী থেকে বাদ পড়ে নি। 
আর লাউহে মাহ্‌ফুযের এই লিখন ছিল আসমান-যমীন সৃষ্টির 
পঞ্চাশ হাযার বছর পূর্বে । তখন আল্লাহ কলম সৃষ্টি করে তাকে 
ক্কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লেখার নির্দেশ 
দিয়েছিলেন ।*8 

ইবনে তায়মিইয়াহ (রহেমাহুল্লাহ) বলেন, ‘অতঃপর তিনি 
লাউহে মাহ্‌ফুযে সৃষ্টির তাকদীর লিখেন। সর্বপ্রথম তিনি কলম 


£. আব্দুল আযীয মুহাম্মাদ, আল-কাওয়াশেফুল জালিইয়াহ আন মা ‘আনিল 
ওয়াসেত্বিইয়াহ, (রিয়ায: মাকতাবাতুর রিয়া আল-হাদীছাহ, ষষ্ঠ প্রকাশ: 
১৯৭৮ইং), পৃ: ৬২০। 
£&. আল-ই'তিকাদুল ওয়াজিব নাহ্‌ওয়াল ক্কাদার/১১। 
24 


সৃষ্টি করে তাকে বলেন, লিখ। সে বলে, আমি কি লিখব? আল্লাহ 
বলেন, ক্কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, তার সবই লিখ’ ।£% 
মহান আল্লাহ বলেন, 
১৫1০ PES 3 1১65 ০৪0৭ 50 2 ৩ 29 MSL fy 
[70:03 ১১] (255 28০ 
‘তুমি কি জান না যে , আসমান-যমীনে যা কিছু আছে, সব 
বিষয়ে আল্লাহ জানেন। এ সবকিছুই কিতাবে লিখিত আছে। এটা 
আল্লাহ্‌র কাছে সহজ’ (হাজ্জ 9০ 
অন্যত্র মহান আল্লাহ এরশাদ করেন, 
319 5৩৩৩ ৪ ২৬০৮৪ 30 ০৪১৭ তল ৮৩৬ 
[22-১-১। ০১৮] ৫৮5৪ ক ১ YY 
“যমীনে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর এমন কোন 
মুছীবত আসে না, যা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ নেই। 
নিশ্চয়ই এটি আল্লাহ্‌র পক্ষে সহজ’ (আল-হাদীদ ২২)। 
আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আছ রাদিয়াল্লাহু ‘আনহুমা) 
বলেন, ‘আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে 
শুনেছি, 'আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাযার বছর পূর্বে আল্লাহ 
সবকিছুর তাক্ধদীর লিখে রেখেছেন | তিনি বলেন, আর তাঁর 


%, মাজমৃ'্উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৩/১৪৮ 
25 


আরশ ছিল পানির উপরে, 30 

ইমরান ইবনে হুছাইন (রাদিয়াল্লাহু 'আনহু) বলেন, রাসূল 
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “আল্লাহ ছিলেন; তাঁর 
পূর্বে কিছুই ছিল না। আর তাঁর আরশ ছিল পানির উপরে। 
অতঃপর আল্লাহ আসমান-যমীন সৃষ্টি করলেন এবং লাউহে 
মাহফুষে সবকিছু লিখে রাখলেন? ৷! 

তারুদীর লিপিবদ্ধের পাঁচটি পর্যায়ঃ 

প্রথম পর্যায়ঃ আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাযার বছর পূর্বে 
আল্লাহ লাউহে মাহ্ফুযে সবকিছুর তাকদীর লিখে রাখেন। লাউহে 
মাহ্ফুষে বান্দার ভাগ্যে ভাল বা মন্দ যা-ই লিখে রাখা হয়েছে, তা- 
ই সে পাবে। ইমরান ইবনে হুছাইন (রাদিয়াল্লাহু 'আনহু) এবং 
আব্দুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু 'আনহুমা)-এর হাদীছদ্বয়ে আমরা 
এর প্রমাণ পেয়েছি। 

দ্বিতীয় পর্যায়ঃ আল্লাহ বনী আদমকে তাদের পিতা আদম 
('আলাইহিস্সালাম)-এর পৃষ্ঠদেশ থেকে বের করে তাদের নিকট 
থেকে এমর্মে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে, তারা যেন তাঁর সাথে 


%, ছহীহ মুসলিম, হা/২৬৫৩ “তারুদীর' অধ্যায়, “আদম এবং মূসা (আঃ)-এর 
বিতর্ক’ অনুচ্ছেদ, । 
১. ছহীহ বুখারী, ৪/৩৮৭, হা/৭৪১৮ , ‘তাওহীদ’ অধ্যায়, “তাঁর আরশ ছিল 
পানির উপরে এবং তিনিই আরশের সুমহান অধিপতি’ অনুচ্ছেদ | 
26 


শিরক না করে। এসময় তিনি তাদের সবাইকে দু'বার দু'মুষ্টিতে 
নিয়েছিলেন এবং এক মুষ্টিকে জান্নাতবাসী আর অপর মুষ্টিকে 
জাহান্নামবাসী হিসাবে লিখে রেখেছিলেন। এই লিখন ছিল লাউহে 
মাহ্ফুষে লিখনের পরের স্তরে ।32 

মহান আল্লাহ বলেন, 

১9: 1১১৪৪ ৩2 সি ও ৩: Xs is 5) 
SES 02252175185 055 19৩১ 4০2 ৩- 

[172:-১1,০৬| ৪১৯০] {bE 14 

‘আর যখন তোমার পালনকর্তা বনী আদমের পৃষ্ঠদেশ থেকে 
তাদের সন্তানদেরকে বের করলেন এবং তাদের নিজেদের সম্বন্ধে 
তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? 
দিন এ কথা না বলতে পার যে, আমরা তো ছিলাম এ বিষয়ে 
বেখবর।' (আল-ত্রা'রাফ ১৭১ 

আব্দুল্লাহ ইবনে আ মর [রাদিয়াল্লাহু 'আনহুমা) বলেন, আমি 
রাসূল (সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি, 'আল্লাহ 


% সুনানে আবূ দাউদ, হা/৪৭০৩, ‘সুন্নাহ’ অধ্যায়, “তাকদীর অনুচ্ছেদ; ছালেহ 
ইবনে আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ আলুশৃ-শায়খ, জামে *উ শুরূহিল 
আক্বীদাতিত্-তৃহাবিইয়াহ, ১/৫৬৯ | 

27 


এদিন যাকে আল্লাহ্‌র নূরের আলোচ্ছটা স্পর্শ করেছে, সে 
হেদায়াতপ্রাপ্ত হয়েছে। পক্ষান্তরে, যাকে স্পর্শ করেনি, সে পথভ্রষ্ট 
হয়েছে। সেজন্যই তো আমি বলি, কলম শুকিয়ে গেছে' | 33 
মনে রাখতে হবে, একদলকে জান্নাতী এবং অপর দলকে 
জাহান্নামী হিসাবে লিখে দেওয়া অথবা একদলকে আল্লাহ্‌র নূরের 
আলোচ্ছটা স্পর্শ করা এবং আরেক দলকে স্পর্শ না করার 
বিষয়টি এলোপাতাড়ি কোন বিষয় নয়; বরং আল্লাহ্‌র চিরন্তন 
জ্ঞান, ইচ্ছা এবং তাঁর পরিপূর্ণ ন্যায় ও ইনছাফের উপর ভিত্তি 
করেই তা সংঘটিত হয়েছে। 
নির্দেশে ফেরেশতা এসে তার আয়ু, কর্ম, রিযিক এবং সে 
সৌভাগ্যবান নাকি দুর্ভাগা, তা লিখে দেন। আব্দুল্লাহ ইবনে 
মাস'উদ বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, 
Se le Bm BUG ওত ডি FG MS এ ৬৬ 
SUE Dh ARSC LA BEDS fis HS ৬১৮০৬ 
৬০৪০) G5 এও 959 UE একা শু Is 
“তোমাদের যে কাউকে চল্লিশ দিন ধরে তার মায়ের পেটে 
একত্রিত করা হয়, তারপর অনুরূপ চল্লিশ দিনে সে জমাটবদ্ধ রক্ত 


১. জামে তিরমিযী, হা/২৬৪২, ঈমান অধ্যায়, “এই উম্মতের মধ্যে বিভক্তি’ 


অনুচ্ছেদ, ইমাম তিরমিযী (রহেমাহুল্লাহ) হাদীছটিকে ‘হাসান’ বলেছেন। 
28 


হয় এবং তারপর অনুরূপ চল্লিশ দিনে সে মাংসপিণ্ডে পরিণত হয়। 
অতঃপর চারটি বিষয়ের নির্দেশনা দিয়ে আল্লাহ তার কাছে 
ফেরেশতা পাঠান এবং তার রিষিক, দুনিয়াতে তার অবস্থানকাল, 
তার আমলনামা এবং সে দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে তা 
লিখে দেওয়ার জন্য তাঁকে বলা হয়”| 34 

লাউহে মাহ্‌ফুযের লিখন ছিল সমগ্র সৃষ্টিকুলের; কিন্তু মায়ের 
পেটের এই লিখন শুধুমাত্র মানুষ জাতির জন্য নির্দিষ্ট 35 

চতুর্থ পর্যায়ঃ প্রত্যেক কদরের রাতে এ বছরের সবকিছু 
লেখা হয়। লাউহে মাহফুষের লিখন অনুযায়ী আল্লাহ 
ফেরেশতামণ্ডলীকে এ বছরের সবকিছু লিখতে নির্দেশ দেন। 
ইহাকে বাৎসরিক তাকদীর বলা হয়। মহান আল্লাহ বলেন, 

০4555 ৬১৯৪৩ ৫, HED 


[48594 SEL CEC 


* ছহীহ বুখারী, ২/৪২৪, হা/৩২০৮, “সৃষ্টির সূচনা’ অধ্যায়, ‘(ফেরেশতামণ্ডলীর 
বৰ্ণনা’ অনুচ্ছেদ। 

৯. জামে'উ শুরূহিল আক্কীদাতিত্-ত্ৃহাবিইয়াহ, ১/৫৬৯-৫৭০; আব্দুল্লাহ 
জিবরীন, আত-তা'লীক্কাতুষয্‌ যাকিইয়াহ আলাল আক্বীদাতিল ওয়াসেত্বিইয়াহ, 
(রিয়ায: দারুল ওয়াত্বান, প্রথম প্রকাশ: ১৯৯৮ইং), ২/১৫৭ ৷ 

29 


“আমি একে নাযিল করেছি এক বরকতময় রাতে , নিশ্চয় 
আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় ' 
(দুখান ৩-৪)| ** 
লিখন অনুযায়ী এ বছরের জন্ম, মৃত্যু, রিযিক্ক, বৃষ্টি ইত্যাদি সবকিছু 
আবার লেখা হয়। এমনকি এ বছর কে হজ্জ করবে আর কে 
করবে না, তাও লিখে রাখা হয়।3? 
সবকিছুকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করা হয়। ইহাকে প্রাত্যহিক 
তাক্কদীর বলে। মহান আল্লাহ বলেন, 

[29:2 5] OE ৩9৯ 9 > 

“তিনি প্রতিদিন কোন না কোন কাজে রত আছেন" (রহমান 
২০৯) 35 

ইবনে জারীর (রহেমাহুল্লাহ) বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম) উক্ত আয়াত তেলাওয়াত করলে ছাহাবায়ে কেরাম 


৯, প্রাগুক্ত ৷ 

*. ইমাম ক্কুরত্ুবী, আল-জামে “ লিআহকামিল কুরআন, (কায়রো: দারুল 
কুতুবিল মিছরিইয়াহ, দ্বিতীয় প্রকাশ: ১৯৬৪ইং), ৬/১২৭। 

৯. জামে'উ শুরূহিল আকীদাতিত্-ত্বহাবিইয়াহ, ১/৫৭০; আত-তা'লীক্কাতুষ্‌ 


যাকিইয়াহ আলাল আকীদাতিল ওয়াসেত্িইয়াহ, ২/১৫৭। 
30 


তাঁকে জিজ্ঞেস করলেন, প্রত্যেক দিন তিনি কি করেন? রাসূল 
(সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম) বললেন, কাউকে ক্ষমা করেন, 
কারো মর্যাদার হানি করেন 

পর্যায়ের উদ্দেশ্য হচ্ছে, বান্দার বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত 
ফেরেশতামগ্লীকে তাঁদের স্ব-স্ব দায়িত্ব সম্পর্কে অবহিত করা 4 
এবং এগুলি লাউহে মাহফুযে লিখিত তাকদীরের বাইরে নয়; বরং 
এগুলি লাউহে মাহফুযের তাক্দীরেরই অন্তর্ভুক্ত ।4 


». ইবনে জারীর ত্ববারী, তাফসীরে ত্ববারী (জামেউল বায়ান ফী তা"বীলিল 
কুরআন), তাহকীকক: আব্দুল্লাহ ইবনে আব্দুল মুহসিন তুকী, (দারু 
হাজার/হিজর, প্রথম প্রকাশ: ২০০১ইং), ২২/২১৪, বর্ণনাটি ‘হাসান’ 
(মা'আরেজুল কবুল-এর ৩/৯৩৯ পৃষ্ঠার টাকা দ্র) 

&. সাঈদ ইসমাঈল, কাশফুল গাযুম আনিল ক্বাযা ওয়াল ক্কাদার, (প্রকাশকাল: 
১৪১৭হি:), পৃ: ৩১-৩২; মিরক্কাতুল মাফাতীহ শারহু মিশকাতিল মাছাবীহ, 
১/২৪০। 

“ আব্দুর রাযযাক ইবনে আব্দুল মুহসিন আল-বাদ্র, তাষকিরাতুল মু’তাসী 
শারহু আক্কীদাতিল হাফেয আব্দিল গাণী আল-মাক্কদেসী (কুয়েত: গিরাস 
ফর প্রিন্টিং এণ্ড ডিস্ট্রিবিউশন, প্রথম প্রকাশ: ২০০৩ইং), পৃঃ ১৫৩; আল- 
ঈমানু বিল-কাযা ওয়াল-কাদার/২৫২। 

31 


শায়খুল ইসলাম ইবনে তায়মিইয়াহ (রহেমাহুল্লাহ) বলেন, 
করান, তাঁরা কেবল সেগুলিই জানেন; সেগুলির বাইরে কিছুই 
জানেন না। যেমন: বান্দার মৃত্যু, রিযিক, সে সৌভাগ্যবান নাকি 
দুর্ভাগা ইত্যাদি ।** 

উল্লেখ্য যে, প্রাত্যহিক তাকদীর বাৎসরিক তারুদীর অপেক্ষা 
খাছ। বাৎসরিক তাক্বদীর মায়ের রেহেমে থাকাকালীন লিখিত 
তাকদীর অপেক্ষা খাছ | রেহেমে থাকাকালীন লিখিত তারুদীর 
আল্লাহ কর্তক মানুষের অঙ্গীকার নেওয়ার সময়কালীন তাকদীর 
অপেক্ষা খাছ। আর অঙ্গীকার নেওয়ার সময়কালীন তাকদীর 
লাউহে মাহফুযের তাকদীর অপেক্ষা খাছ।% 


তৃতীয় স্তরঃ আল্লাহ্‌র ইচ্ছা ব্যতীত কোন কিছুই হয় না একথার 
প্রতি দৃঢ় বিশ্বাস করাঃ 
চিরন্তন জ্ঞান অনুযায়ী তিনি সেগুলি লাউহে মাহফুযে লিখে 


4 ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ১৪/৪৮৮-৪৯২। 

*£, জামে'উ শুরুহিল আকীদাতিত্-ত্বহাবিইয়াহ, ১/৫৭০; হাফেয ইবনে আহমাদ 
হাকামী, মা 'আরেজুলল ক্রবূল, (দাম্মাম: দার ইবনিল ক্কাইয়িম, তৃতীয় 
প্রকাশ: ১৯৯৫ ইং), ৩/৯৩৯। 

32 


রেখেছেন এবং সেগুলিতে তাঁর ইচ্ছাও রয়েছে। আল্লাহ যা ইচ্ছা 
করেন, তা হয়। যা ইচ্ছা করেন না, তা হয় না। আল্লাহ্‌র রাজ্যে 
এমনকি কোন কিছুর সামান্যতম নড়াচড়া বা স্থির থাকাও তাঁর 
ইচ্ছা ব্যতীত হয় না। তিনি কোন কিছুকে যখন, যেভাবে এবং যে 
উদ্দেশ্যে করতে চান, তা ঠিক সেমতেই সংঘটিত হয়; তার তিল 
পরিমাণ ব্যত্যয় ঘটে না| তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি 
ব্যতীত কোন হক মাবুদ নেই।4 

মহান আল্লাহ বলেন, 

[৪2:০১ ৯১৯৭ (EGE £ ৫5৩85970085 ৩8) 

‘তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন , তখন তাকে 
কেবল বলে দেন, ‘হও’ এবং তখনই তা হয়ে যায় (ইয়াসীন ৮২) 
অন্যত্র তিনি বলেন, 

[18 :১৯৯ ৪১৯০] ৯1 i AEE 50 ৪ সঃ) 

সব মানুষকে একই জাতি তে পরি ণত করতে পারতেন (হুদ 
55৮9| তিনি আরো বলেন, 


[99:১৯ ৪১৯] (EE ১৫ ০৪১৭ ৪ ৩০ GS D5 545 55) 


£, আল-ই'তিক্কাদুল ওয়াজিব নাহ্ওয়াল ক্কাদার/১৩। 
33 


‘আর তোমার প্রতিপালক যদি চাইতেন , তাহলে ভূ-পৃষ্ঠের 
সবাই ঈমান আনত (ইউনুস ৯৯)| এ জাতীয় আরো বহু আয়াত 
আছে, যেগুলি আল্লাহ্‌র পূর্ণ ইচ্ছা প্রমাণ করে। 

(সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দো'আ করার সময় 
তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ! আপনি চাইলে আমাকে 
ক্ষমা করুন, আপনি চাইলে আমাকে রহম করুন এবং আপনি 
চাইলে আমাকে রিযিক দান করুন। বরং সে যেন পাকাপোক্তভাবে 
তলব করে নিশ্চয়ই আল্লাহ যা খুশী , তা-ই করেন, কেউ তাঁকে 
বাধ্য করে না।% 

ইবনুল ক্কাইয়িম (রহেমাহুল্লাহ) বলেন, “পৃথিবীতে আগত 
সকল নবী-রাসূল (আলাইহিমুস সালাম)-এর সর্বসম্মতি, আল্লাহ 
প্রেরিত প্রত্যেকটি আসমানী কিতাব, আল্লাহ প্রদত্ত সৃষ্টির স্বাভাবিক 
অবস্থা এবং যুক্তি ও প্রত্যক্ষ দর্শন প্রমাণ করে যে, আল্লাহ্‌র রাজ্যে 
তাঁর ইচ্ছা ব্যতীত কোন কিছুই ঘটে না। তিনি যা ইচ্ছা করেন, তা 
হয়। আর যা তিনি ইচ্ছা করেন না, তা হয় না।£ 


‘5 ছহীহ বুখারী, ৪/৩৯৯-৪০০, হা/৭৪৭৭, ‘তাওহীদ’ অধ্যায়, ‘আল্লাহ্র ইচ্ছা’ 
অনুচ্ছেদ। 
£. শিফাউল আলীল ফী মাসায়িলিল কাদার ওয়াল-হিকমাতি ওয়াত- 
তা'লীল/৯৩। 
34 


চতুর্থ স্তরঃ আল্লাহ্‌র রাজ্যের সবকিছু তিনিই সৃষ্টি করেছেন 
একথার প্রতি ঈমান আনা: 
জানেন, তাঁর চিরন্তন এই জ্ঞানের মাধ্যমে তিনি সবকিছুই লাউহে 
মাহফুযে লিখে রেখেছেন, এ সবকিছুর পেছনে তাঁর পূর্ণ ইচ্ছা 
বিদ্যমান এবং সেই ইচ্ছা অনুযায়ীই তিনি সবকিছু সৃষ্টি করে 
থাকেন। প্রত্যেকটি জিনিসকে তিনি যে আকৃতিতে, যে সময়ে এবং 
যে বৈশিষ্ট্য সৃষ্টি করতে চান, সেভাবেই সৃষ্টি করেন। “4 আল্লাহ 
প্রত্যেকটি মানুষ এবং তার কর্ম সৃষ্টি করেছেন। আসমান-যমীনে 
অণু-পরমাণুসহ এমন কোন কিছু নেই যে, আল্লাহ তাকে এবং 
তার নড়াচড়া বা স্থিরতাকে সৃষ্টি করেন নি | ঘরের জানালা বা 
অন্য কোন ছোট্ট ছিদ্র দিয়ে ঘরের ভেতরে সূর্য্য কিরণ প্রবেশ 
করলে তাতে অসংখ্য অণু-পরমাণু পরিলক্ষিত হয়, এমনকি এসব 
অণু-পরমাণুর একটি কণাও আল্লাহ্‌র সৃষ্টির বাইরে নয়। বরং 
সেগুলির প্রত্যেকটি কণা সম্পর্কে আল্লাহ্‌র চিরন্তন সুক্ষ জ্ঞান 


£, আল-ই'তিকাদুল ওয়াজিব নাহওয়াল কাদার/১৪। 


‘$ মা'আরেজুল ক্ববুল ৩/৯৪০| 
35 


ইচ্ছা রয়েছে এবং সময় মত তিনি তা সৃষ্টি করেন। মহান আল্লাহ 
বলেন, 
[62:25 ৪১৯] €45 ৪৩৪ 6 2955 ৬ 4 
‘আল্লাহ সবকিছুর অরষ্টা এবং তিনি সবকিছুর দায়ি ত্বশীল' 
(বুমার ৬।| 
বান্দার কর্মের শ্রষ্টাও কি আল্লাহ নন?: বিভ্রান্ত অনেক ফের্কা 
বান্দার কর্মকে আল্লাহ্‌র সৃষ্ট নয় বলে মিথ্যা দাবী করে। কিন্তু 
আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতের আকীদা মতে, বান্দার কর্মেরও 
মূল ভ্রষ্টা মহান আল্লাহই; কিন্তু সেগুলি বাস্তবায়ন করে বান্দা। 
এরশাদ হচ্ছে, 
[96:১৬] ৪১১] % 39125 ৩০ ০৫০৩ 29) 
“আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন, 
(ছফফাত ৯৬)। মুফাস্সিরগণ বলেন, উক্ত আয়াতে প্রমাণিত হয় 
যে, বান্দার কর্ম আল্লাহরই সৃষ্ট।4 মহান আল্লাহ অন্যত্র বলেন, 


£, তাফসীর ইবনে কাছীর, ৭/২৬; ইবনুল জাওযী, যাদুল মাসীর ফী ইলমিত 
তাফসীর, (বৈরূত: আল-মাকতাবুল ইসলামী, তৃতীয় প্রকাশ: ১৯৮৪ইং), 


৭/৭০ এবং অন্যান্য । 
36 


৩ ও আল) ৬৫৭ এল ৬ ৬5৩০৩ ৬০) 
53133 DS 280৬৮514252 080 
[81:০০] ৯১১] 4৩৯১২: 
পাহাড়সমূহে তোমাদের জন্য আশ্রয়স্থল তৈরী করেছেন এবং 
তোমাদের জন্যে পোশাক তৈরী করে দিয়েছেন , যা তোমাদেরকে 
গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে। এমনিভাবে তিনি তোমাদের 
প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন, যাতে তোমরা আত্মসমর্পণ 
কর' (নাহল ৮১| 
উক্ত আয়াতের ব্যাখ্যায় ইবনুল ক্বাইয়িম (রহেমাহুল্লাহ) বলেন, 
'আল্লাহ এখানে স্পষ্ট ঘোষণা করলেন যে, তৈরীকৃত পোষাক 
তাঁরই তৈরী। কারণ পোষাকের কাঁচামালকে পোষাক বলা হয় না; 
বরং মানুষ কর্তৃক পোষাকের রূপ দেওয়া হলেই কেবল তাকে 
পোষাক বলা যায়। এতদৃসত্তেও এটিকে সরাসরি আল্লাহ্‌র সৃষ্টি 
বলা হল’ ।৯% 
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, 
«dis, Slo 0২ ৪০৪ এ ০১৮ 


১. শিফাউল আলীল/১১৮। 
37 


‘নিশ্চয়ই মহান আল্লাহই প্রত্যেকটি তৈরীকারক এবং তার 
তৈরীকৃত বস্তুকে সৃষ্টি করেন’ ।$* 

ইমাম বুখারী (রহেমাহুল্লাহ) এই হাদীছটি উল্লেখ করার পর 
বলেন, 285 ১9 ৬৩৬ ৫93 ‘রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম) হাদীছটিতে ঘোষণা করলেন, তৈরীকৃত সবকিছু এবং 
সেগুলির তৈরীকারক আল্লাহ্‌রই সৃষ্টি'।% 

আল্লাহ্‌র সৃষ্ট কর্ম মানুষ কর্তৃক বাস্তবায়নের একটি উদাহরণ 
দেওয়া যেতে পারে । একজন ফার্মাসিস্ট কোন ওষুধ বা বিষ 
বানাতে যেয়ে কয়েক প্রকার পদার্থ চয়ন করে। এরপর প্রত্যেক 
প্রকার থেকে নির্দিষ্ট পরিমাণ পদার্থ গ্রহণ করে ওষুধ তৈরী করে। 
আবার দেখা যায়, এ একই পদার্থের পরিমাণে পরিবর্তন আনে 
এবং সেগুলিকে সংমিশ্রণের মাধ্যমে বিষ তৈরী করে। এখানে 
ওঁষধি এই পদার্থগুলির স্রষ্টা যেমন আল্লাহ, তেমনি এ ফার্মাসিস্ট, 
তার ক্ষমতা এবং জ্ঞানের অষ্টাও তিনি। বরং এই ওষুধ কিংবা 
বিষের অষ্টাও মূলতঃ আল্লাহই । অন্যভাবে বলা যায়, মহান আল্লাহ 
তার বান্দাকে কর্মশক্তি, ইচ্ছাশক্তি এবং জ্ঞান দান করেছেন । 
ফলে সে আল্লাহ্‌র সৃষ্ট পদার্থ থেকেই ভাল বা মন্দ জিনিস 


স. ইমাম বুখারী, খালকু আফআলিল ইবাদ , “বান্দাদের কর্মসমূহ' অনুচ্ছে, 
(বৈরূত: মুআস্সাসাতুর্‌ রিসালাহ, তৃতীয় প্রকাশ: ১৯৯০ ইং), পৃঃ ২৫। 


*,. প্রাপ্ত, পৃঃ ২৫। 
38 


আবিষ্কার করছে। সে শূন্য থেকে কোন কিছু তৈরী করছে ন্ট বরং 
যা করছে, আল্লাহ্‌র সৃষ্ট বস্তু থেকেই করছে; আর আল্লাহ্‌র দেয়া 
ক্ষমতা দিয়েই করছে৷ % 


৯. কাশফুল গাযুম আনিল ক্বাযা ওয়াল ক্কাদার/১৮-১৯। 
39 


তাকদীরে বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তিঃ 
বিভ্রান্তির কারণঃ তাকদীরে বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তির 
অনেকগুলি কারণ রয়েছে। আমরা তন্মধ্যে মৌলিক কারণগুলি 
উল্লেখ করলামঃ 

১. আল্লাহ্‌র কর্মকে সৃষ্টির কর্মের সাথে তুলনা করাঃ ভ্রান্ত 
প্রধান ফেব্কাগুলি সৃষ্টির ক্ষেত্রে যেটি প্রশংসনীয়, আল্লাহ্‌র ক্ষেত্রেও 
এ একই জিনিসকে প্রশংসনীয় ভেবেছে। পক্ষান্তরে যা সৃষ্টির 
ক্ষেত্রে নিন্দনীয়, সেটিকেই আল্লাহ্‌র ক্ষেত্রেও নিন্দনীয় মনে 
করেছে। যেমনঃ তারা বলেছে, মানুষের ক্ষেত্রে যা ‘ন্যায়’ হিসাবে 
খ্যাত, আল্লাহ্‌র ক্ষেত্রেও তা 'ন্যায়” হিসাবে গণ্য হবে। পক্ষান্তরে 
মানুষের ক্ষেত্রে যাকে “যুলম গণ্য করা হয়, তা আল্লাহ্‌র ক্ষেত্রেও 
‘যুলম’ হিসাবেই গণ্য হবে । তাকদীরকে ঘিরে বিভ্রান্তির এটি 
অন্যতম প্রধান কারণ। 

২. আল্লাহ্‌র ইচ্ছা এবং সন্তুষ্টির মধ্যে পার্থক্য না করা: তারা 
আল্লাহ্‌র ইচ্ছা এবং সন্তষ্টিকে একই গণ্য করেছে | সুতরাং যেসব 
সেগুলিকে তিনি সৃষ্টিগতভাবেও চাননি। যেমনঃ যেহেতু আল্লাহ 
কুফরীসহ অন্যান্য অন্যায়-অপকর্মকে ভালবাসেন না, সেহেতু তিনি 
সেগুলি সৃষ্টিও করেন নি। 


40 


৩. মানুষের সংকীর্ণ বোধশক্তিকে ভাল-মন্দ নির্ণয়ের মানদণ্ড 
গণ্য করাঃ তাদের দৃষ্টিতে, আল্লাহ্‌র রাজ্যে যা কিছু হয়, সেগুলির 
ভাল-মন্দ বিচার-বিশ্লেষণ করবে মানুষের আকুল বা বোধশক্তি। 
সুতরাং আল্লাহ্‌র সৃষ্টিসমূহের মধ্যে যেগুলিকে আকুল ভাল মনে 
করবে, সেগুলিই ভাল হিসাবে গণ্য হবে। পক্ষান্তরে আকুল 
যেগুলিকে মন্দ গণ্য করবে, সেগুলি মন্দ হিসাবেই পরিগণিত হবে 
এবং সেগুলিকে আল্লাহ্‌র দিকে সম্বন্ধিত না করা যরূরী হবে। 

৪. আল্লাহ্‌র প্রত্যেকটি কর্মের রহস্য উদঘাটনের ব্যর্থ প্রয়াস 
চালানোঃ তাকদীরের প্রত্যেকটি ক্ষেত্রে এমর্মে প্রশ্ন করা যে, ‘এটি 
কেন হল?’ কারণ এ জাতীয় প্রশ্ন মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে 
দেয়। 5 


ঈমান আনা মানুষের স্বভাবগত বিষয়। সেজন্য জাহেলী যুগে 
কিংবা ইসলামের আবির্ভাবের পরে আরবে কেউ তাক্বদীরকে 
অস্বীকার করত না। কিন্তু গ্রীক এবং ভারতীয় দর্শনের বই-পুস্তক 
ফেতনা শুরু হয়। দিমাশ্ক এবং বাছরা নগরীতে সর্বপ্রথম এই 


” ছালেহ ইবনে আব্দুল আযীয আলুশ্‌-শায়খ, জামে “ শুরূহিল-আক্ীদাতিত্- 


ত্বহাবিইয়াহ, ১/৫৪১-৫৪৩। 
এ] 


ফাসাদ শুরু হয় | মক্কা-মদীনাতে ইলমের ব্যাপক চর্চা থাকার 
কারণে সেখানে এমন ফেতনা প্রবেশ করতে পারে নি।55 

বা “সাওসান' নামে এক ব্যক্তি সর্বপ্রথম তাক্কদীরকে ঘিরে 
বিদ'আত সৃষ্টি করে। ইমাম আওযা'ঈ (রহেমাহুল্লাহ) বলেন, 
‘ইরাকের অধিবাসী সাওসান নামক এক ব্যক্তি সর্বপ্রথম তারুদীর 
সম্পর্কে বিভ্রান্তিমূলক মন্তব্য পেশ করে। এই ব্যক্তি মূলতঃ খ্রীষ্টান 
ধর্মাবলম্বী ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেও কিছুদিন পর 
আবার খ্ৰীষ্টান ধর্মে ফিরে যায়। তার কাছ থেকে তাকদীর 
অস্বীকারের এই মন্ত্র গ্রহণ করে মা'বাদ জুহানী এবং মাবাদের 
কাছ থেকে গ্রহণ করে গায়লান' | এই দু'জনের পরে ওয়াছেল 
ইবনে আত্বা এবং আমর ইবনে ওবাইদ এই মতবাদের প্রচার- 
প্রচারণা শুরু করে ।% 


৯, আল-ঈমান বিল-ক্লাযা ওয়াল-কাদার/১৬৩। 

5, ইমাম আজুর্রী, আশৃ-শারী ‘আহ, তাহকীক: ড. আব্দুল্লাহ দুমায়জী, 
“তারুদীরের বিষয়টি কিভাবে এবং কেন হয়? ইত্যাদি অনুসন্ধান বর্জন 
করতে হবে আর ইহার প্রতি ঈমান আনতে হবে এবং আত্মসমর্পণ করতে 
হবে অনুচ্ছেদ (রিয়ায: দারুল ওয়াত্বান, তা.বি), ২/৯৫৯; ইমাম লালকাই, 
বিষয়টি কবে শুরু হয়’ অনুচ্ছেদ, (রিয়ায: দারু ত্বায়বাহ, তা.বি), ৪/৭৫০ ৷ 


$7. আল-ঈমান বিল-ক্কাযা ওয়াল কাদার/১৬৪। 
42 





ইমাম মুসলিম (রহেমাহুল্লাহ) ইয়াহইয়া ইবনে ইয়া"মুর 
(রহেমাহুল্লাহ) থেকে বর্ণনা করেন, ইয়াহইয়া বলেন, “বাছরায় 
মা“বাদ জুহানী নামীয় এক ব্যক্তি সর্বপ্রথম তারুদীর অস্বীকার 
করে। আমি এবং হুমাইদ ইবনে আব্দুর রহমান হিম্ইয়ারী হজ্জ্ব বা 
ওমরা পালন করতে গেলাম। আমরা পরস্পর বলাবলি করলাম, 
যদি কোন ছাহাবীর সাথে আমাদের দেখা হয়, তাহলে তাঁর কাছে 
তাক্কদীর অস্বীকারকারীদের বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করব। 
যাহোক, আমরা দু'জন ওমর (রাদিয়াল্লাহু 'আনহু)-এর ছেলে 
আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু 'আনহু) কে মসজিদে প্রবেশ করতে দেখে 
তাঁকে দু'পাশ থেকে ঘিরে দাঁড়ালাম । আমি কথা শুরু করলাম, 
বললাম, হে আবু আব্দির রহমান! আমাদের এলাকায় কিছু 
আল্লাহ্‌র অজান্তেই সবকিছু এমনি এমনি হয়। 

আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু 'আনহু) বললেন, “তাদের 
সাথে যদি তোমাদের দেখা হয়, তাহলে বলে দিও, তাদের সাথে 
আমার কোন সম্পর্ক নেই এবং আমার সাথেও তাদের কোন 
সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু 'আনহু) কসম 
করে বলছে, তাদের কারো যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ হয় 
এবং সে তা দান করে দেয়, তবুও তাক্কদীরের প্রতি ঈমান না 


43 


আনা পর্যন্ত আল্লাহ তার এ দান গ্রহণ করবেন না’ | অতঃপর 
তিনি বললেন, আমার পিতা ওমর (রাদিয়াল্লাহু 'আনহু) আমাকে 
বর্ণনা করেছেন...। এরপর তিনি হাদীছে জিবরীল নামে প্রসিদ্ধ 
হাদীছটি উল্লেখ করলেন ।5 

এরপর উমাইয়া শাসনামলের শেষের দিকে জাবরিইয়াহদের 
আবির্ভাব ঘটে। তাদের মতে, বান্দা ইচ্ছা শক্তিহীন বাধ্যগত জীব। 
জাহ্‌ম ইবনে ছাফওয়ান নামক এক ব্যক্তি এই ভ্রান্ত মতবাদের 
পুরোধা ।5 


তাকদীরের ক্ষেত্রে বিভ্রান্ত ফের্কাসমূহঃ 
তাক্দীরকে কেন্দ্র করে অনেকগুলি দল বিভ্রান্ত হয়েছে। 
তন্মধ্যে ্কাদারিইয়াহ, জাবরিইয়াহ, ইবলীসিইয়াহ, ছুফীদের 
চরমপন্থী গ্রুপ, আশা'য়েরাহ, রাফেযাহ উল্লেখযোগ্য । আমরা 
আলোচ্য প্রবন্ধে প্রসিদ্ধতম দু'টি ফের্কা ক্বাদারিইয়াহ এবং 
জাবরিইয়াহদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাব 
ইনশাআল্লাহ | 


5 ছহীহ মুসলিম, হা/৮, ‘ঈমান’ অধ্যায়, ‘ঈমান, ইসলাম ও ইহসানের বর্ণনা, 
তাক্দীরের প্রতি ঈমান আনা অপরিহার্য এবং যে ব্যক্তি তাকদীরে বিশ্বাস 
করে না, তার সাথে সম্পর্কহীনতা ঘোষণা" অনুচ্ছেদ | 


%, ওমর সুলায়মান আশক্কার, আল-কাযা ওয়াল-কাদার/২৩। 
44 


১. ক্কাদারিইয়াহঃ এরা ক্বাদারিইয়াহ মতবাদের পুরোধা 
মা'বাদ জুহানী, গায়লান দিমাশক্ী, ওয়াছেল ইবনে আত্বা প্রমুখের 
অনুসারী। তাদের মতে, তাকদীর বলতে কিছু নেই, সবকিছু এমনি 
এমনি হয়। তারা বলে, আল্লাহ কর্তৃক বান্দার কর্ম সৃষ্ট নয়; বরং 
বান্দা নিজেই নিজের কর্ম সৃষ্টি করে। বান্দার স্বতন্ত্র ইচ্ছাশক্তি 
এবং কর্মশক্তি রয়েছে, এতে আল্লাহ্‌র ইচ্ছা এবং ক্ষমতার কোন 
প্রভাব পড়ে না। যে ব্যক্তি হেদায়াতপ্রাপ্ত হতে চায়, সে নিজেই 
নিজেকে পথ প্রদর্শন করে। পক্ষান্তরে যে ব্যক্তি পথভ্রষ্ট হতে চায়, 
সে নিজেই নিজেকে পথভ্রষ্ট করে। ভাল-মন্দ সব ধরনের ইচ্ছার 
মূল নায়ক সে নিজে, এতে আল্লাহ্‌র কোন হাত নেই। 
কোন কর্ম সম্পাদিত হওয়ার আগে আল্লাহ সে সম্পর্কে যেমন 
কোন জ্ঞান রাখেন না; তেমনি বান্দার কর্মও তিনি সৃষ্টি করেন না। 
তারুদীর অস্বীকারের এই মতবাদটিকে চরমপন্থী মতবাদ বলা হয় 
এবং এই মতের ধ্বজাধারীদেরকে চরমপন্থী তাকদীর 
অস্বীকারকারী (2:)4এ)। ৪ ৯১৪) বলা হয় 19০ 

‘বান্দার কর্ম আল্লাহ্‌র সৃষ্ট নয়’ এমন আক্বীদা পোষণের 
মাধ্যমে তারা একাধিক সৃষ্টিকর্তা এবং উপাস্য সাব্যস্ত করেছে। 


%. আল-ঈমান বিল-কাযা ওয়াল ক্কাদার/১৬৫-১৬৬; আল-ই “তিকাদুল ওয়াজিব 
নাহওয়াল কাদার/২২-২৩ এবং আকীদার অন্যান্য বই | 
45 


কারণ বান্দা নিজেই যদি তার কর্ম সৃষ্টি করে, তাহলে আল্লাহ্‌র 
সাথে সেও দ্বিতীয় সৃষ্টা হিসাবে পরিগণিত হবে । আর একারণেই 
তাদেরকে মাজুসী বা অগ্নিপূজকদের সাথে তুলনা করা হয়। কারণ 
মাজুসীরা বলে, পৃথিবীর ইলাহ দু'জন: একজন নূর বা আলোর 
ইলাহ এবং অপরজন অন্ধকারের ইলাহ; প্রথম জন যাবতীয় 
কল্যাণের স্রষ্টা এবং দ্বিতীয় জন্য যাবতীয় অকল্যাণের অষ্টা।€ 


২. জাবরিইয়াহঃ এরা ক্বাদারিইয়াহ মতবাদের সম্পূর্ণ 
বিপরীত এবং সাংঘর্ষিক মতবাদে বিশ্বাসী | তাদের মতে, মানুষ 
ইচ্ছা এবং কর্মশক্তিহীন বাধ্যগত একটি জীব। সে তার কাজ-কর্মে 
জড়পদার্থ সদৃশ ৷ সে বাযুপ্রবাহে ভাসমান পালকের ন্যায়। গাছ- 
গাছালির নড়াচড়া, পানির স্রোতধারা, নক্ষত্ররাজির আবর্তন এবং 
সূর্যের অস্তগমণকে যেমনিভাবে রূপক অর্থে সেগুলির দিকে 
সম্বন্ধিত করা হয়, ঠিক একইভাবে বান্দার কাজ-কর্মকেও রূপক 
অর্থে তার দিকে সম্বন্ধিত করা হয়; প্রকৃত অর্থে নয়। যেমনঃ 
রূপক অর্থে বলা হয়, সূর্যোদয় হয়েছে, বাতাস প্রবাহিত হয়েছে, 
বৃষ্টি হয়েছে; বান্দার ক্ষেত্রেও ঠিক এ একই অর্থে বলা হয়, সে 


€. ড. সা“উদ ইবনে আব্দুল আযীয খালাফ, “আল-ইনতেছার ফির-রদ্দি আলাল- 
মু'তাযিলাতিল ক্াদারিইয়াতিল আশরার' নামক গ্রন্থের ভূমিকা , (মদীনা 
ইসলামী বিশ্ববিদ্যালয় ছাপাখানা, তৃতীয় প্রকাশ: ২০০৮ইং), ১/৫৯। 
46 


ছালাত আদায় করেছে, ছওম পালন করেছে, হত্যা করেছে, চুরি 
করেছে ইত্যাদি। 

এবং বাড়াবাড়ির পরিচয় দিয়েছে। তারা আল্লাহ্‌র বিরুদ্ধে যুলমের 
অপবাদ দিয়েছে। এরা ক্বাদারিইয়াদের চেয়ে বেশী নিকৃষ্ট এবং 
ইসলাম ও মুসলিমদের জন্য বেশী ক্ষতিকর। কারণ তাদের এই 
মতবাদ আল্লাহ্‌র আদেশ-নিষেধ তথা ইসলামী শরী ‘আতকে 
অকার্যকর গণ্য করে। অনুরূপভাবে শরী 'আতের বিধিবিধান ও 
আদেশ-নিষেধের মাধ্যমে মহান আল্লাহ যে বান্দার প্রতি অতিশয় 
দয়া এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সেটিকেও এই মতবাদ 
অস্বীকার করে।€* 


ক্কাদারিইয়াদের কতিপয় দলীল এবং তার জবাবঃ নীচে 
কাদারিইয়াদের প্রধান কয়েকটি দলীল এবং তার জবাব পেশ করা 
হল: 

১. যেসব আয়াত বান্দার ইচ্ছাশক্তি প্রমাণ করে, সেগুলিকে 
তারা তাদের পক্ষের দলীল হিসাবে গ্রহণ করে। যেমনঃ আল্লাহ 
বলেন, 


% প্রাপ্তক্ত। 
47 


[29:71 ৪১৯] % ৮23 এ 929 ০2855 25 98) 

‘অতএব, যার ইচ্ছা, সে বিশ্বাস স্থাপন করুক এবং যার 
ইচ্ছা, সে অমান্য করুক’ (কাহৃফ ২৯) তারা বলে, এখানে আল্লাহ 
বান্দাকে ভাল-মন্দ যে কন একটি করার পূর্ণ স্বাধীনতা দিলেন 
এবং এর উপর ভিত্তি করেই তিনি তাদেরকে জান্নাত অথবা 
জাহান্নাম দিবেন।% 

জবাবঃ উক্ত আয়াত বান্দার ইচ্ছাশক্তি প্রমাণ করে একথা 
যেমন ঠিক, তেমনি আরো অনেক আয়াত আছে, যেগুলি কখনও 
এককভাবে আল্লাহ্‌র ইচ্ছা প্রমাণ করে, আবার কখনও একই 
সাথে বান্দা এবং আল্লাহ্‌র ইচ্ছা উভয়ই প্রমাণ করে। আরো প্রমাণ 
করে যে, বান্দার ইচ্ছা আল্লাহ্‌র ইচ্ছার অধীনে ৷ কিন্তু সেগুলিকে 
তারা গ্রহণ করে নি। আর সে কারণেই বান্দার ইচ্ছাশক্তি 
প্রমাণকারী আয়াতসমূহকে ক্াদারিইয়াহরা গ্রহণ করে; কিন্তু 
আল্লাহ্‌র ইচ্ছা প্রমাণকারী আয়াতসমূহকে তারা বর্জন করে। 
তাদের পক্ষের দলীল হিসাবে গ্রহণ করে; কিন্তু বান্দার ইচ্ছাশক্তি 
প্রমাণকারী আয়াতসমূহকে তারা বর্জন করে। ফলে উভয় গ্রুপ 


€, ড. ইসমাঈল ক্কারনী, আল-কাযা ওয়াল ক্কাদার ইন্দাল মুসলিমীন: দিরাসাহ 
ওয়া তাহলীল, (বৈরূত: দারুল কুতুবিল ইলমিইয়াহ, প্রথম প্রকাশ: 
২০০৬ইং), পৃ: ১৯৮; আল-ক্কাযা ওয়াল ক্াদার/৩৩৮। 
48 


কুরআনের আয়াতসমূহকে তির্যক দৃষ্টিতে দেখার কারণে পথভ্রষ্ট 
হয়েছে।% অর্থাৎ উভয় গ্রুপ তার প্রতিপক্ষের বাদ দেওয়া 
দলীলসমূহকে নিজের পক্ষের দলীল হিসাবে গ্রহণ করেছে এবং 
প্রতিপক্ষের গৃহীত দলীলসমূহের মস্তিষ্কপ্রসৃত ও বিভ্রান্তিকর জবাব 
প্রদানের চেষ্টা করেছে। সেজন্য দেখা গেছে, উভয় গ্রুপ পরস্পরের 
দলীলের জবাব দিতে গিয়ে বড় বড় ভলিউম রচনা করেছে। 
কিন্ত আহলুস সুন্নাত ওয়াল জামা'আতের আক্বীদা উভয় চরম 
পন্থার মধ্যমপন্থী| তারা উভয় প্রকার দলীলের মধ্যে সঠিক সমন্বয় 
করতে সম র্থ হয়েছে। তারা বলেছে, বান্দার নিজস্ব ইচ্ছাশক্তি 
আছে, কিন্তু তা আল্লাহ্‌র ইচ্ছার অধীনে । আর শরঈ যেকোন 
বিধিবিধানের ক্ষেত্রে এটিই হচ্ছে মধ্যমপন্থী এবং চুড়ান্ত পদ্ধতি ৷ 
একটি গ্রহণ করা আরেকটি বাদ দেওয়া ন্যায় সঙ্গত কোন পদ্ধতি 
নয়। মহান আল্লাহ বলেন, 
€. ৩152 এ খু 5১8 291 50৮ এ গঞ্জে ও ৬৯ ৯1৬০৪ 
[85:51 ৪১৯০] 


”. আল-কাযা ওয়াল ক্বাদার/, পৃ: ৩৪৮; আল-ক্কাযা ওয়াল কাদার ইন্দাল 


মুসলিমীন: দিরাসাহ ওয়া তাহলীল/১৯৮। 
49 


“তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস ক রবে এবং কিয়দংশ 
অবিশ্বাস কর বে? তোমাদের মধ্যে যারা এরূপ কর বে, পার্থিব 
জীবনে তাদের জন্য লাঞ্ছনা ছাড়া কিছুই নেই। (শুধু কি তাই!) 
বরং ক্কিয়ামতের দিন তাদের কে কঠোরতম শাস্তির দিকে নিয়ে 
যাওয়া হবে’ (বাকারাহ ৮০) 

২. যেসব আয়াত ঘোষণা করে যে, বান্দা নিজেই ঈমান 
আনে, কুফরী করে, আনুগত্য করে, অবাধ্য হয়; সেগুলিকে তারা 
তাদের দলীল হিসাবে গ্রহণ করে থাকে যেমনঃ আল্লাহ বলেন, 

[28:০1 ৪১৬] (EEL এ 2G ot ১১১৩০ IS 

“কেমন করে তোমরা আল্লা হর সাথে কুফরী কর? অথচ 
তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান 
করেছেন" (বাকারাহ ২৮)| উক্ত আয়াত এবং এজাতীয় আরো বহু 
আয়াত স্পষ্ট প্রমাণ করে যে , বান্দা নিজেই ঈমান আনে , কুফরী 
করে ইত্যাদি। এসব কাজ যদি প্রকৃতপক্ষে বান্দারই না হত, তবে 
ঈমান না আনার কারণে আল্লাহ তাকে নিন্দা এবং ভর্থসনা 
করতেন না।% 

জবাবঃ আমরাও স্বীকার করি, বান্দা নিজেই হয় ঈমান বেছে 
নেয়, না হয় কুফরী বেছে নেয়। কিন্তু তার মানে এই নয় যে, সে 


*. আল-ক্কাযা ওয়াল ক্কাদার/৩৩৮-৩৩৯। 
50 


নিজেই এ কুফরী বা ঈমানের স্রষ্টা; বরং আল্লাহই সেগুলির প্রকৃত 
অরষ্টা আর বান্দা স্বেচ্ছায় যে কোন একটির বাস্তবায়নকারী মাত্র। 
সৃষ্টি এবং বাস্তবায়নের মধ্যে আকাশ-যমীন পার্থক্য রয়েছে ।% 

৩. যেসব আয়াত ভাল -মন্দ আমলের প্রতিদান প্রমাণ করে, 
সেগুলিকে তারা দলীল হিসাবে পেশ করে । যেমনঃ 
€ 5953196552৮ FB 351544505১১ 

[Zeal 8০] 

“কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের কি চোখ-জুড়ানো 
প্রতিদান লুক্কায়িত আছে ’ (সাজদাহ ১৭) | বান্দা নিজেই যদি 
নিজের কর্ম সৃষ্টি না করত, তাহলে কুরআন-হাদীছের এ জাতীয় 
বক্তব্য মিথ্যা হয়ে যেত।% 

জবাবঃ এসব আয়াতের এমন মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করার 
কারণে ক্বাদারিইয়াহ এবং জাবরিইয়াহ উভয় দলই পথভ্রষ্ট 
হয়েছে। মনে রাখতে হবে, কুরআন-হাদীছে আমল করে জান্নাতে 
যাওয়া এবং না যাওয়ার ক্ষেত্রে 'হাঁবোধক" এবং 'না-বোধক' দুই 
ধরনের বক্তব্য এসেছে। উল্লেখিত আয়াতটি ‘হাঁ-বোধক’ বক্তব্যের 


%, প্রাগুক্ত, পৃঃ ৩৬০। 

%. ক্কাধী আব্দুল জব্বার, শারহুল উছুলিল খামসাহ, তাহকীরু: ড. আব্দুল কারীম 
উছমান, (কায়রো: মাকতাবাতু ওয়াহ্‌বা, প্রকাশকাল: ১৯৬৫ ইং), পৃ: 
৩৬১। 

51 


অন্তভুক্ত। “না-বোধক' বক্তব্যের উদাহরণ হচ্ছে, রাসূল (সাল্লাল্লাহু 
'আলাইহি ওয়াসাল্লাম) বলেন, 
) 51222454152 ৩1) 

“তোমাদের কেউ কস্মিনকালেও তার আমলের বিনিময়ে মুক্তি 
পাবে না'।% উক্ত আয়াত এবং এ জাতীয় অন্যান্য আয়াতের ‘বা’ 
(2) বর্ণটি ‘কারণ’ ( _) অর্থে ব্যবহৃত । অর্থাৎ তোমরা 
তোমাদের আমলের কারণে জান্নাতে যাবে । আর কারণ এবং 
ফলাফল দু'টিই আল্লাহ সৃষ্টি করেছেন। কেননা তিনিই অনুগ্রহ 
করে বান্দার হেদায়াতের পথ সহজ করে দেন। সুতরাং কেবলমাত্র 
আল্লাহ্‌র রহমতেই জান্নাতে প্রবেশ সম্ভব। 

পক্ষান্তরে উক্ত হাদীছ এবং এ জাতীয় অন্যান্য হাদীছের ‘বা’ 
বর্ণটি ‘বিনিময়’ অথবা মূল্য ( ১.১ 9১০১০) অর্থে ব্যবহৃত ৷ অর্থাৎ 
কস্মিনকালেও তোমাদের কেউ শুধুমাত্র তার আমলের বিনিময়ে 
জান্নাতে প্রবেশ করবে না। কেননা কারো আমল তার জান্নাতে 
প্রবেশের মূল্য স্বরূপ কখনই হবে না | বান্দা যতই আমল করুক 
জান্নাতের নে'মতসমূহের তুলনায় তার আমল কিছুই নয়। বান্দা 


€. ছহীহ মুসলিম, হা/২৮১৬, "মুনাফিকদের বৈশিষ্ট্য অধ্যায়, ‘আমলের 
বিনিময়ে কেউ কস্মিনকালেও জান্নাতে প্রবেশ করবে না; বরং আল্লাহ্‌র 


অনুগ্রহে প্রবেশ করবে’ অনুচ্ছেদ । 
52 


নেকীর কাজ করে এবং যাবতীয় পাপাচার বর্জন করে চলে, 
তথাপিও সে আল্লাহ প্রদত্ত একটি নে“মতের মূল্য দিতে পারবে 
না। তাহলে সে তার সামান্য আমলের বিনিময়ে জান্নাতের মত 
এত বড় নে‘মত কিভাবে ক্রয় করবে?! % 

রহমতেই জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে জান্নাতীদের মর্যাদার 
কমবেশী হবে তাদের আমল অনুযায়ী। 7 ইবনে উয়ায়নাহ 
(রহেমাহুল্লাহ) বলেন, “তাঁদের মতে, কেউ জাহান্নাম থেকে মুক্তি 
এবং জান্নাতে মর্যাদার কমবেশী হবে আমল অনুযায়ী”।71 


%, ইবনু আবিল ইয্য, জামে “ শুরূুহিল আক্বীদাতিত ত্বহাবিইয়াহ, ২/১১০৯; 
হাফেয হাকামী, আ 'লামুস্‌ সুন্নাতিল মানশূরাহ লি ‘তিক্কাদিত ত্বয়েফাতিন 
নাজিয়াতিল মানছুরাহ, তাহকীক: আহমাদ মাদখালী, (রিয়ায: মাকতাবাতুর 
রুশ্দ, প্রথম প্রকাশ: ১৯৯৮ইং), পৃ: ১৪৭। 

৩, ড. ইবরাহীম ইবনে আমের রুহায়লী, আল-মুখতাছার ফী আক্বীদাতি 
আহলিস সুন্নাতি ফিল কাদার, (কায়রো: দারুল ইমাম আহমাদ, প্রথম 
প্রকাশ: ২০০৭ ইং), পৃ: ৩৫। 

7 ইবনুল ক্কাইয়িম, হাদিল আরওয়াহ্‌ ইলা বিলাদিল আফরাহ, (কায়রো: 
মাকতাবাতুল মুতানাববী, তা. বি.), পৃ: ৬৪। 

53 


৪. নবীগণ (আলাইহিমুস সালাম) কর্তৃক তাঁদের পাপ স্বীকার 
সম্বলিত আয়াতসমূহঃ যেমনঃ মহান আল্লাহ আদম 
(আলাইহিস্সালাম)-এর বক্তব্য তুলে ধরে বলেন, 

[23:91০৭ ৪১৯] (bf CE ৩ YG) 
নিজেদের প্রতি যুলম করেছি’ (আ'রাফ ২৩)। আল্লাহ তা'আলা 
মূসা (আলাইহিমুস সালাম) সম্পর্কে বলেন, 

[16:০9) ৯১৪] ৩০৪৪৬ ৬৮৪ এ ৪155 4৩) 

“তিনি বললেন, হে আমার পালনকর্তা ! আমি তো নিজের 
উপর যুলম করে ফেলেছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন’ 
(কাছা ১৬) কাদারিইয়াহরা বলে, এ জাতীয় আয়াত প্রমাণ করে, 
ভাল-মন্দ কর্মের সৃষ্টা বান্দা নিজেই। আর সেকারণেই নবীগণ 
(আলাইহিমুস সালাম) তাঁদের পাপ স্বীকার করে নিয়েছেন ।? 

জবাবঃ নবীগণ (আলাইহিমুস সালাম) কর্তৃক পাপ সংঘটিত 
হওয়ার কারণে তাঁরা তা স্বীকার করে নিয়েছেন এবং আল্লাহ্‌র 
নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু সেগুলি যে আল্লাহ্‌র সৃষ্ট নয়, 
তার দলীল কোথায়?” 


?£ আল-কাযা ওয়াল ক্কাদার/৩৩৯-৩৪০ | 
3, প্রাগুক্ত, পৃ: ৩৬১। 
54 


তাদের বিভ্রান্ত মতবাদ টিকিয়ে রাখতে চায়। কিন্তু সঠিক বিশ্লেষণ 
করলে দেখা যাবে, সেগুলির প্রত্যেকটি তাদের বিপক্ষে । 

৫. তারা যুক্তি পেশ করে, আল্লাহ যদি বান্দার কর্মের অরষ্টা 
হতেন, তাহলে আল্লাহ কর্তৃক বান্দাকে প্রদত্ত সুখ অথবা শাস্তি 
দুটিই অন্যায় প্রমাণিত হত। কারণ আল্লাহ কিভাবে কোন 
বান্দাকে পাপের জন্য শাস্তি দিতে পারেন, অথচ তিনিই এ পাপ 
সৃষ্টি করেছেন! আল্লাহ কখনই যুলম করতে পারেন না। 
তাদেরকে উপদেশ দিতেন না। বান্দা কর্তৃক ঘটিত অপরাধের 
জন্য তিনি তাদেরকে ভত্সনা করতেন না এবং সৎকাজের জন্য 
প্রশংসাও করতেন না।?4 


%. ক্কাসেম ইবনে ইবরাহীম রস্সী, কিতাবুল আদৃল ওয়াত তাওহীদ ওয়া 
নাফযুত তাশবীহ আনিল্লাহ, তাহকীক: ড. মুহাম্মাদ আম্মারাহ, (কায়রো: 
দারুশ শুরূক, দ্বিতীয় প্রকাশ: ১৯৮৮ইং), ১/১৪৫। 

উল্লেখ্য যে, 'রাসাইলিল্‌ আদৃল ওয়াত-তাওহীদ’ নামে একটি সংকলনে 
মু'তাযেলী-যায়দী মতবাদের পৃষ্ঠপোষক ক্লাধী আব্দুল জব্বার (মৃত: ৪১৫ 
হি:), কাসেম ইবনে ইবরাহীম রস্সী (মৃত: ২৪৬ হি:), ইয়াহইয়া ইবনে 
হুসাইন (মৃত: ২৯৮ হি), শরীফ মুর্তাযা (মৃত: ৪৩৬ হি:) প্রমুখের লেখনী 
একত্রিত করা হয়েছে। অতএব, কিতাবুল আদ্ল ওয়াত তাওহীদ ওয়া 


নাফয়ুত তাশবীহ আনিল্লাহ, শারহুল উছুলিল খামসাহ এবং আর-রদ্দু 
55 


জবাবঃ অকাট্য দলীল দ্বারা সাব্যস্ত হয়েছে যে, মহান 
আল্লাহই বান্দার কর্মের মুল ত্রষ্টা | অনুরূপভাবে অকাট্যভাবে 
আরো সাব্যস্ত হয়েছে যে , মানুষকে দায়িত্বভার দিয়ে পৃথিবীতে 
পাঠানো হয়েছে এবং ইহলৌকিক জীবনের আমল মোতাবেক 
পারলৌকিক জীবনে ভাল বা মন্দ যে কোন একটি প্রতিদান সে 
পাবে। আল্লাহ তাকে শুধু দায়িত্বভার দিয়েই ক্ষান্ত হননি; বরং 
তাকে স্বাধীন ইচ্ছাশক্তি, কর্মশক্তি এবং বিবেক-বুদ্ধি প্রদান 
করেছেন। সাথে সাথে নবী-রাসূল (আলাইহিমুস সালাম) প্রেরণ 
এবং আসমানী কিতাব অবতীর্ণের মাধ্যমে তাকে ভাল-মন্দ দু'টি 
পথ বাৎলে দিয়েছেন। মহান আল্লাহ তাদেরকে কোন কাজে বাধ্য 
করেননি এবং স্পষ্ট ঘোষণা করেছেন যে, তিনি কারো প্রতি 
বিন্দুমাত্র যুলম করেন না। এরশাদ হচ্ছে, 

Gdns IM) 

(আলে-ইমরান ১৮২, হজ্জ ১০, আনফাল ৫১) | অন্য আয়াতে 
এসেছে, 


আলাল মুজবিরাতিল-কাদারিইয়াহ গ্রন্থত্রয় সুন্নী গ্রন্থ নয়। কিন্তু বিভ্রান্ত 
নেওয়ার মানসেই আমরা উক্ত গ্রন্থগুলিকে রেফারেল বুকস হিসাবে 
ব্যবহার করেছি। 

56 


[29:5 ৪১১] €১০ ১5 53) 
‘আমি বান্দাদের প্রতি সামান্যতম যুলমকারী নই’ (কাফ 
২৯) মহান আল্লাহ অন্যত্র বলেন, 
[46:1০ ৪১১] ৫১55০52১5৬3) 55) 
(কুহ্ৃছিলাত ৪৬ হাদীছে কুদসীতে আল্লাহ বলেন, 

(১1055 9355 LS KS Si ৫20 ৬০০৮ ও ৯৩৪ ও 
“হে আমার বান্দারা! আমি আমার নিজের উপর যুলমকে 
হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব, 
তোমরা পরস্পরে যুলম করো না'। * সুতরাং ভাল-মন্দ উভয় 

আল্লাহ্‌র সৃষ্টি হলেও মানুষ তার স্বাধীন ইচ্ছাশক্তির মাধ্যমে যে 
কোন একটি বেছে নেয়। তাহলে উপরোক্ত উদ্ভট যুক্তি খাড়া করার 
কোন সুযোগই থাকে না এবং থাকে না আল্লাহ কর্তৃক বান্দাকে 
দায়িত্বভার প্রদান এবং বান্দার কর্ম সৃষ্টির মধ্যে কোন 
বৈপরীত্বও176 


” ছহীহ মুসলিম/১০৪০, হা/২৫৭৭, 'সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং 
শিষ্টাচার’ অধ্যায়, 'যুলম হারাম’ অনুচ্ছেদ | 
6, ইবনুল ক্কাইয়িম, মুখতাছারুছ ছওয়ায়েক্কিল মুরসালাহ আলাল জাহ্‌মিইয়াতি 
ওয়াল মু‘আত্বেলাহ, সংক্ষেপণ: মুহাম্মাদ ইবনুল মাওছেলী, (রিয়ায: 
মাকতাবাতুর রিয়ায আল-হাদীছাহ, তা. বি.), ১/৩২৫-৩২৬ | 
57 


৬. ক্বাদারিইয়াহরা বলে, মানুষের কর্মের মধ্যে অন্যায়- 
অত্যাচার মিশ্রিত থাকে। সুতরাং আল্লাহ যদি বান্দার কর্মের শ্রষ্টা 
হন, তবে তাঁর অত্যাচারী হওয়া অপরিহার্য হয়ে যাবে!” 

জবাবঃ আমাদেরকে ‘সৃষ্টি (9) এবং সৃষ্টবস্ত (3%৬)-এর 
মধ্যে পার্থক্য বুঝতে হবে। এতদুভয়ের মধ্যকার পার্থক্য বুঝলে 
অনেক সংশয় এবং অস্পষ্টতা দূর হয়ে যাবে। এই পার্থক্য না 
করার কারণে ক্াদারিইয়াহ-জাবরিইয়াহ দু'টি ফের্কাই পথভ্রষ্ট 
হয়েছে। সৃষ্টি করা হচ্ছে আল্লাহ্‌র সন্ত্বাগত ছিফাত বা বৈশিষ্ট্য। 
রিভার বদির যায তরি 
থেকে বিচ্ছিন্ন। সুতরাং মানুষের কর্ম আল্লাহ কর্তৃক সৃষ্ট এবং তাঁর 
তারিন LO EOE NT 
বৈশিষ্ট্য । উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ তার সৃষ্টবস্তুর মধ্যে নানা 
আকৃতি, গন্ধ, রং ইত্যাদি সৃষ্টি করেছেন। কিন্তু তার মানে এই নয় 
যে, তিনিও এসব বিশেষণে বিশেষিত। অতএব বান্দা কর্তৃক ঘটিত 
অন্যায়-অত্যাচার, মিথ্যা ইত্যাদি আল্লাহ কর্তৃক সৃষ্ট হলেও সেগুলি 
বান্দারই বৈশিষ্ট্য; আল্লাহ্‌র পবিত্র সত্ত্বা এমন বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ 
মুক্ত 8 


” শারহুল উদ্ছুলিল খামসাহ/৩৪৫। 


”, মাজমূ‘উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/১২৩ 
58 


জাবরিইয়াদের কতিপয় দলীল এবং তার জবাবঃ নীচে 
জাবরিইয়াদের উল্লেখযোগ্য কয়েকটি দলীল এবং তার জবাব পেশ 
করা হল: 

১. ‘আল্লাহই সবকিছুর স্রষ্টা’ একথার প্রমাণ সম্বলিত 
আয়াতসমূহঃ যেমনঃ মহান আল্লাহ বলেন, 

[16--291 ৪১] CUE ১৯121285৪৪৬ BE HI BY 

‘বলুন, আল্লাহই প্রত্যেক বস্তুর সষ্টা এবং তিনি একক পু 
পরাক্রমশালী" (রা'দ ১৬)। এ জাতীয় আয়াত প্রমাণ করে যে, 
আল্লাহই সবকিছুর অষ্টা, তিনি ব্যতীত আর কোন সৃষ্টিকারী নেই। 
আর বান্দার কর্ম যেহেতু আয়াতে উল্লেখিত “সবকিছু'-এর বাইরে 
নয়, সেহেতু সেটিও এককভাবে আল্লাহই সৃষ্টি করেছেন। অতএব, 
বান্দার কর্মে তার ইচ্ছাশক্তি এবং কর্মশক্তি কোনটিই নেই; বরং 
সে জড়পদার্থের মত এবং বাধ্যগত জীব ৷” 

জবাবঃ আমরাও তোমাদের সাথে একমত যে, আল্লাহই 
সবকিছুর স্রষ্টা এবং এ জাতীয় আয়াতের বক্তব্যও ঠিক তাই। কিন্তু 
এসব আয়াতের কোথায় বলা হয়েছে যে, বান্দার ইচ্ছাশক্তি এবং 
কর্মশক্তি কোনটিই নেই?! কোথায় বলা হয়েছে, বান্দার কর্ম 
আল্লাহ্‌র সৃষ্ট হলেও সে নিজে তার বাস্তবায়ন করে না?! 


%, আল-কাযা ওয়াল কাদার/৩২৮। 
59 


‘বান্দা তার কর্মের প্রকৃত বাস্তবায়নকারী নয়’ এমর্মে 
জাবরিইয়াহরা একটি দলীলও সাব্যস্ত করতে পারবে না। তারা 
সর্বোচ্চ যেটি প্রমাণ করতে পারবে, তা হল এই যে, আল্লাহ 
সবকিছুর স্রষ্টা । কিন্তু এ চিরন্তন সত্য কথা তো আমরাও বিশ্বাস 
করি ।৪০ 

২. আল্লাহ্‌র ইচ্ছা প্রমাণকারী আয়াতসমূহ এবং “বান্দার ইচ্ছা 
আল্লাহ্‌র ইচ্ছার অধীনে’ এমর্মে অবতীর্ণ আয়াতসমূহঃ যেমনঃ 
মহান আল্লাহ বলেন, 

[6৪ ১০০৪) i] OES 24 ৩ SFE 555) 

‘আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ 
করেন' (কাছাছ ৬৮ অন্যত্র তিনি বলেন, 

[29:595আ1 520] CSN 4) HAE ৩ 35525) 
কিছুই ইচ্ছা করতে পার বে না’ (তাকভীর ২৯)। তিনি আরো 
বলেন, 

[31:2 ০১৯] (ES ৩ ৩55 2৩5 J ৩0৫) 

“এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে 
ইচ্ছা পথণপ্রদর্শন করেন’ (ম্নদ্দা্বছির ৩১)| অতএব মানুষ যেহেতু 


৪০. শিফাউল আলীল/১১২। 
60 


ইচ্ছা শক্তিহীন জীব এবং আল্লাহই যেহেতু তাঁর ইচ্ছা অনুযায়ী 
কাউকে পথ দেখান আবার কাউকে পথভ্রষ্ট করেন, সেহেতু 
আল্লাহই বান্দার আমলের স্রষ্টা এবং বান্দা বাধ্যগত জীব; তার 
কোন ইচ্ছাশক্তি নেই, নেই কোন কর্মশক্তি। 

জবাবঃ কাদারিইয়াদের প্রথম দলীলের জবাব দ্রষ্টব্য । 

৩. যেসব আয়াত প্রমাণ করে, আল্লাহই হেদায়াত দান করেন 
এবং পথভ্রষ্ট করেন আর তাঁর পক্ষ থেকে চুড়ান্ত হয়ে গেছে যে, 
তিনি মানব এবং জিন জাতি দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। যেমনঃ 
মহান আল্লাহ বলেন, 

SE SLY pe ID GS ৬৪০ ৪৪০০৪ BFE Cs 55) 
13 ০৪০৭ ৪১১] LE 90 25 

‘আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক পথ প্রদর্শন করতাম; 
কিন্তু আমার পক্ষ থেকে অবধারিত হয়ে গেছে যে, আমি জিন ও 
মানব জাতিকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব’ (সাজদাহ ১৩) 
যদি পথ প্রদর্শনের বিষয়টি আল্লাহ্‌র হাতেই থাকে এবং মানব ও 
জিন জাতিকে দিয়ে জাহান্নাম পূর্ণ করার বিষয়টি যদি চুড়ান্ত হয়েই 
থাকে, তবে মানুষের ইচ্ছাশক্তি ও কর্মশক্তি কোখেকে আসল?” 

অনুরূপভাবে আল্লাহ বলেন, 


$. আল-কাযা ওয়াল কাদার/৩২৯। 
61 


0 895 SAT LDS 6০৬ 49 of ১৫9) 
[125:৮531 5১৯] 50781255555 652 

“অতঃপর আল্লাহ যাকে পথপ্রদর্শন করতে চান , তার বক্ষকে 
ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে 
চান, তার বক্ষকে অত্যধিক সংকীর্ণ করে দেন , যেন সে সবেগে 
আকাশে আরোহণ ক রে, (আন'আম ১২৫) | অতএব আল্লাহই 
হেদায়াত করতে চান অথবা বিপথগামী করতে চান। তাহলে 
মানুষের ইচ্ছাশক্তি কোথায়? % 

জবাবঃ প্রথম আয়াতের অর্থ হচ্ছে, মহান আল্লাহ তাঁর 
চিরন্তন জ্ঞানের মাধ্যমে জানেন যে, কে সৌভাগ্যবান হবে আর কে 
দুর্ভাগা হবে । অতএব উক্ত আয়াত প্রমাণ করে না যে, ভাল-মন্দ 
বেছে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ মানুষকে বাধ্য করেন । $১ 

দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ যাকে হেদায়াত করতে 
চান, তিনি তার হৃদয়কে ইসলামের জন্য সহজ এবং প্রশস্ত করে 
দেন। ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন, এর অর্থ হচ্ছে, 
তাওহীদ এবং ঈমান গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তার হৃদয়কে প্রশস্ত 
করে দেন। * পক্ষান্তরে যাকে তিনি পথভ্রষ্ট করতে চান, তার 


% প্রাগুক্ত, পৃঃ ৩২৯-৩৩০ | 
৯, প্রাগুক্ত, পৃ: ৩৪৮। 


% তাফসীর ইবনে কাছীর, ৩/৩৩৪ 
62 


হৃদয়কে তিনি সংকীর্ণ করে দেন। ফলে আল্লাহকে চেনা এবং 
তাঁকে ভালবাসার ক্ষেত্রে তার হৃদয়টি হয়ে যায় খুবই সংকীর্ণ। ১ 
কিন্তু এর মানে এই নয় যে, তার উপর যুলম করা হয়েছে। বরং 
তাকে এই শাস্তি দিয়ে আল্লাহ ইনছাফেরই পরিচয় দিয়েছেন। 
কেননা পথভ্রষ্ট এই ব্যক্তিটির মধ্যে আল্লাহ ঈমান গ্রহণের সার্বিক 
ক্ষমতা প্রদান করা সত্তেও সে ঈমান গ্রহণ করেনি। বরং সে 
আল্লাহ্‌র রুবুবিইয়াত বা প্রতিপালনকে অস্বীকার করেছে, তাঁর 
নে'মতসমূহের শুকরিয়া সে আদায় করেনি এবং আল্লাহ্‌র দাসত্বের 
উপরে সে শয়তানের দাসত্বকে প্রাধান্য দিয়েছে। ফলে আল্লাহ তার 
হেদায়াতের পথ বন্ধ করে দিয়েছেন এবং তার বিভ্রান্তি ও ভ্রষ্টতার 
পথ খুলে দিয়েছেন ।* 

অতএব এ আয়াতও কোনভাবেই বাধ্যবাধকতা প্রমাণ করে 
না। বরং এর সরল অর্থ হল, যে ব্যক্তি ঈমান আনে না, আল্লাহ 
তার হৃদয়কে সংকীর্ণ করে দেন।৯? 

8. যেসব আয়াত প্রমাণ করে যে, আল্লাহ বান্দার অন্তরে 
মোহর মেরে দেন। ফলে সেখানে আর ঈমান প্রবেশ করতে পারে 
না। যেমনঃ মহান আল্লাহ বলেন, 


$5 আল-কাযা ওয়াল কাদার/৩৪৮। 
৪. শিফাউল আলীল/২২৬। 


$7 আল-কাযা ওয়া ক্কাদার/৩৪৯ | 
63 


[75 ৯১৮] Co Brel EMS) 

‘আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূ হে মোহর 
মেরে দিয়েছেন’ (বাকারাহ ৭)| তিনি আরো বলেন, 
[155:,৮-১। 5] €১৪$ ২ 55৪8 ১৩ ৯১০৪ Cle 65৬ 

'কুফরীর কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর 
এঁটে দিয়েছেন। ফলে তারা অতি অল্পসংখ্যক ব্যতীত কেউ ঈমান 
আনে না’ (নিসা ১৫৫)|। অতএব স্বয়ং আল্লাহই যেহেতু বান্দার 
অন্তরে মোহর মেরে দেন, সেহেতু তারা বাধ্যগত জীব, তাদের 
নিজস্ব ইচ্ছাশক্তি বলতে কিছু নেই।৯ 

জবাবঃ এসব আয়াতের অর্থ এই নয় যে, আল্লাহ বান্দা ও 
বান্দার ঈমান গ্রহণের মধ্যে অন্তরায় সৃষ্টি করেন, অতঃপর তাকে 
ঈমান আনার নির্দেশ দান করেন। বরং এসব আয়াতের মর্মার্থ 
হল, হক্ক জানার পরেও যেহেতু তারা তাখেকে মুখ ফিরিয়ে 
নিয়েছে, সেহেতু তাদের এই কুফরীর শাস্তিস্বরূপ আল্লাহ তাদের 
এবং তাদের ঈমান কবুলের মধ্যে অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন। 
আল্লাহ বারংবার তাদেরকে সত্যের পথে আহ্বান করেছেন, 
তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন; কিন্তু তারাও বারংবার 
আল্লাহ্‌র আহ্বানের বিরোধিতা করেছে। তাহলে কেন তিনি 


৯, প্রাপ্ুক্ত, পৃঃ ৩৩০-৩৩১। 


তাদেরকে শাস্তি দিবেন না? অতএব, এসব আয়াত কখনই 
জাবরিইয়াদের পক্ষের দলীল হতে পারে না ।$? 

ইবনুল ক্কাইয়িম (রহেমাহুল্লাহ) বলেন, আল্লাহ্‌র এই শাস্তি 
কখনও এ বান্দার সারা জীবনের জন্য হতে পারে । ফলে সে আর 
কখনও ঈমান আনার সুযোগ পায় না। আবার কখনও অস্থায়ীভাবে 
হতে পারে। ফলে পরবর্তীতে সে ঈমান আনার সুযোগ পায়। 
অনুরূপভাবে আল্লাহ কখনও কুফরীর কুফলস্বরূপ বান্দাকে অন্যান্য 
শাস্তিও দিতে পারেন। % 

৫. যেসব আয়াত বান্দা কর্তৃক কর্ম সম্পাদন সাব্যস্ত করে 
না; বরং আল্লাহ কর্তৃক কর্ম সম্পাদন সাব্যস্ত করে। যেমনঃ আল্লাহ 
বলেন, 

[17:04 5] (55 2655 ৩ খু ৩০১ 

‘আর যখন তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করেছিলে, তখন তা 
মূলতঃ তুমি নিক্ষেপ কর নি, বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং 
আল্লাহ’ (আনফাল ১৭)। এখানে আল্লাহ বললেন যে , তার নবী 
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) মাটির মুষ্টি নিক্ষেপ করেন নি; বরং 


8. শিফাউল আলীল/২২৬; আল-কাযা ওয়াল কাদার/৩৪৯। 


% শিফাউল আলীল/১৯৪। 
65 


স্বয়ং তিনিই নিক্ষেপ করেছিলেন। অতএব, মানুষের কোন 
কৰ্মশক্তি নেই ।”' 

জবাবঃ আয়াতটি বদর যুদ্ধ সম্পর্কে অবতীর্ণ হয়। এ যুদ্ধে 
করেছিলেন ফলে যুদ্ধে কাফেরদেরকে হত্যার ক্ষেত্রে মুসলিম 
বাহিনীর একক ভূমিকা ছিল না; বরং ফেরেশতামণ্ডলীর মাধ্যমে 
আল্লাহ্‌র সরাসরি মদদ ছিল 19 

দ্বিতীয়তঃ এ যুদ্ধে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এক 
মুষ্টি মাটি কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিলেন। এমন 
একজন কাফেরও ছিল না, যার দু'চোখ, মুখ এবং নাকের ছিদ্রে এ 
এক মুষ্টি মাটির অংশ আঘাত করে নি। আর সে কারণেই তারা 
যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছিল। * তাইতো মহান আল্লাহ 
বলেছেন, 'আর যখন তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করেছিলে, তখন 
তা মূলতঃ তুমি নিক্ষেপ করনি, বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং 
আল্লাহ'। এখানে আল্লাহ নিক্ষেপ ক্রিয়াটি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম)-এর জন্য সাব্যস্ত করলেন। কিন্তু নিক্ষিপ্ত মাটি সবার 
চোখে-মুখে পৌঁছানোর বিষয়টি নিজের জন্য সাব্যস্ত করলেন। 


*. জামে" শুরূহিল আক্বীদাতিত্‌ ত্বহাবিইয়াহ, ২/১১০৭। 
% তাফসীরে ইবনে কাছীর, ৪/৩০ | 
*, প্রাগুক্ত, ৪/৩০| 

66 


কারণ কাফেরদের দূরত্বে অবস্থান সত্ত্বেও স্বভাবতঃ এক মুষ্টি মাটি 
এতগুলি কাফেরের চোখে-মুখে এবং নাকের ছিদ্রে পৌঁছানো কোন 
মানুষের পক্ষে সম্ভব নয়।* 

৬. জাবরিইয়ারা বলে, আল্লাহ তাঁর চিরন্তর জ্ঞান এবং ইচ্ছার 
মাধ্যমে বান্দার কর্ম সৃষ্টি করেছেন এবং বান্দার কর্ম বিদ্যমান 
থাকার সাথে আল্লাহ্‌র শক্তি জড়িত। বান্দার যেকোনো কর্ম 
আল্লাহ্‌র তাকদীর অনুযায়ীই হয়। অতএব, বান্দার নিজস্ব কোন 
ইচ্ছাশক্তি নেই; বরং তারা বাধ্যগত জীব 1 

জবাবঃ বান্দার কর্মের সাথে আল্লাহ্‌র চিরন্তর জ্ঞান এবং 
ইচ্ছা জড়িত থাকলেও তা তাদেরকে তাদের কর্মে বাধ্য করে না। 
কারণ আল্লাহ তাঁর চিরন্তন জ্ঞানের মাধ্যমে বান্দার কর্ম সম্পর্কে 
জানেন এবং তিনি আরো জানেন যে, স্বেচ্ছায় কে কোন্টা বেছে 
নিবে। আর এই চিরন্তর জ্ঞান অনুপাতে তিনি তাদের কর্মও লিখে 
রেখেছেন। শায়খ ছালেহ আলুশৃ-শায়খ * বলেন, আল্লাহ তাঁর 


% মাজমূ'উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/১৮; শিফাউল আলীল/১২৯। 
তাহক্ধীক্ক: মুহাম্মাদ আম্মারাহ, (কায়রো: দারুশ শুরূক, দ্বিতীয় প্রকাশ: 
১৯৮৮ ইং), পৃ: ৩৪ এবং এর পরবর্তী কয়েক পৃষ্ঠা | 

%, ছালেহ ইবনে আব্দুল আযীয আলুশ্‌-শায়খ ১৩৭৮ হিজরীতে রিয়াদে 


জন্মগ্রহণ করেন। এক সন্ত্রান্ত শিক্ষিত পরিবারে তিনি বেড়ে উঠেন। তাঁর 
67 


চিরন্তর জ্ঞানের মাধ্যমে জানেন যে, জাহান্নামবাসীরা স্বেচ্ছায় 
জাহান্নামে প্রবেশের উপযুক্ত আমল করবে । আর সে কারণেই 
তিনি তাদেরকে জাহান্নামবাসীদের তালিকায় লিপিবদ্ধ করেছেন। % 
অর্থাৎ তিনি জানেন যে , স্বেচ্ছায় কে সংআমল করবে এবং কে 
অসৎ আমল করবে । আর তিনি তাঁর এই চিরন্তন জ্ঞান অনুযায়ীই 
এক দলকে জান্নাতবাসী এবং আরেক দলকে জাহান্নামবাসীর 
তালিকায় লিখে রেখেছেন। তিনি লিখে রেখেছেন বলেই যে তারা 
করতে বাধ্য তা নয়; বরং তারা স্বেচ্ছায় করবে জেনেই তিনি লিখে 
রেখেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ দু'জন ব্যক্তির 
তাকদীর লেখার আগেই জানতেন যে, উভয়কে একজন দ্বীনদার 


দাদা শায়খ মুহাম্মাদ ইবনে ইবরাহীম সউদী আরবের এক সময়কার গ্র্যান্ড 
মুফতী ছিলেন। রিয়াযেই তাঁর শিক্ষা জীবন শুরু হয়। ইমাম মুহাম্মাদ 
বিশ্ববিদ্যালয়ের ‘উচ্বুলুদ্দীন’ অনুষদ থেকে লেখাপড়া শেষ করেন এবং এ 
একই অনুষদে ১৪১৬ হিজরীতে শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৪১৬ 
হিজরীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ১৪২০ হিজরীতে মন্ত্রী 
হিসাবে নিযুক্ত হন; অধ্যাবধি তিনি এই মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন 
করে যাচ্ছেন। 'আত-তাকমীলু লিমা ফা-তা তাখরীজুহু মিন ইরওয়াইল 
গালীল', ‘মাওসূ 'আতুল কুতুবিস সিত্তাহ’, “'আত-তামহীদ ফী শারহি 
কিতাবিত-তাওহীদ' তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ জামে শুরাহিল আকীদাতিত 
তৃহাবিইয়াহ-এর ভুমিকা, ১/২০-২৩)। 


*. জামে‘ শুরূহিল আকীদাতিত্‌ ত্বহাবিইয়াহ ২/৫২৭। 
68 


আলেম সৎআমল করার এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকার 
নছীহত করবেন। কিন্তু তাদের একজন স্বেচ্ছায় উক্ত আলেমের 
আহ্বানে সাড়া দিয়ে সৎকাজ করবে । পক্ষান্তরে অপরজন 
কস্মিনকালেও তার ডাকে সাড়ে দিবে না; বরং স্বেচ্ছায় পাপ কাজে 
সে ডুবেই থাকবে । আর সেকারণেই তিনি প্রথম জনের জন্য 
জান্নাত এবং অপর জনের জন্য জাহান্নাম লিখে রেখেছেন। ফলে 
তাদের কর্ম আল্লাহ্‌র চিরন্তন জ্ঞান এবং তারুদীরের সাথে হুবহু 
মিলে গেছে।% 

তাহলে এখানে বান্দার ইচ্ছাশক্তি না থাকার কি রইল? 
অনুরূপভাবে বান্দার কর্মের সাথে আল্লাহ্‌র শক্তি বিদ্যমান 
থাকলেও তা প্রমাণ করে না যে, বান্দার কর্ম তাদের নিজস্ব 
কর্মশক্তির মাধ্যমে সংঘটিত হয় না এবং তারা নিজেরাই নিজেদের 
কর্মের বাস্তবায়নকারী নয়” 

একদা এক ক্কাদারী এবং এক জাবরীর মধ্যে ভীষণ ঝগড়া 
হয়। ক্কাদারী বলে, বান্দার কর্মের সাথে আল্লাহ্‌র ইচ্ছার কোন 


%*. নাবীল হামদী, হালিল ইনসান মুসাইয়্যার আও মুখাইয়্যার? (দ্বিতীয় প্রকাশ: 
১৯৯১ইং), পৃ: ৪৩-৪৪, ৪৭, ১০১; কাশফুল গায়ুম আনিল ক্কাযা ওয়াল 
কাদার/৩২। 

%, ড. ফুয়াদ আকুলী, আল-ইনসান: হাল হুয়া মুসাইয়্যার আম মুখাইয়্যার?, 


(কায়রো: মাকতাবাতুল খানজী, প্রথম প্রকাশ: ১৯৮০ইং), পৃ:১৪। 
69 


সংশ্লিষ্টতা নেই৷ পক্ষান্তরে জাবরী এর বিপরীত মত প্রকাশ করে 
এবং বলে, বান্দা তার কর্মে বাধ্য, তার নিজস্ব কোন ইচ্ছাশক্তি 
নেই। এরপর তারা একজন যোগ্য সুন্নী আলেমের কাছে বিচার 
নিয়ে আসে। 

সুন্নী বললেন, তোমরা যার যে বক্তব্য পেশ কর। আমি 
সুক্ভাবে তোমাদের মধ্যে ফায়ছালা করে দিব। তোমাদের যার 
সাথে যতটুকু বাতিল রয়েছে, তা পরিত্যাগ করব এবং যতটুকু হক 
রয়েছে, তা সাব্যস্ত করব। 
ন্যায়পরায়ণ, বিনিকারি তি রানা সুত্র এর 
আলোকে আমি বান্দা কর্তৃক ঘটিত পাপকাজ আল্লাহ থেকে মুক্ত 
Ee এতে আল্লাহ্র কোন ইচ্ছা নেই। 
বরং বান্দাই স্বতন্ত্রভাবে তা করে। 

যেসব আয়াত এবং হাদীছ প্রমাণ করে যে, আল্লাহ তাঁর 
বান্দার প্রতি তিল পরিমাণও যুলম করেন না, সেগুলি আমার 
মতের পক্ষের দলীল। উল্লেখ্য যে, বান্দার কর্মের সাথে আল্লাহ্‌র 
ইচ্ছার সংশ্লিষ্টতা থাকা অবস্থায় যদি আল্লাহ তাকে শাস্তি দেন, 
তাহলে তাতে দুই দিক দিয়ে যুলম প্রমাণিত হয়: 
যুলম সাব্যস্ত হয়। 


70 


২. আল্লাহ যেটা চেয়েছেন এবং সৃষ্টি করেছেন, তার কারণে 
কিভাবে তিনি বান্দাকে শাস্তি দিতে পারেন?! 

এরপর যদি আমি বলি, বান্দার কর্ম আল্লাহ্‌র ইচ্ছার অধীনে, 
তাহলে আদেশ-নিষেধ, শরী'আত নিরর্থক হয়ে যায়। সুতরাং এমন 
একটি ধৃষ্টতা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমার মতের 
পক্ষ অবলম্বন এবং এটিই হচ্ছে ন্যায় সঙ্গত পথ। 
ক্ষমতাবান এবং তিনি সবকিছুর সৃষ্টা। তিনি যা চান, তা হয়। আর 
যা তিনি চান না, তা হয় না। আর যেহেতু সবকিছু আল্লাহ সৃষ্টি 
করেছেন, সেহেতু বান্দার কর্মও তাঁর সৃষ্টির মধ্যে পরিগণিত হবে। 

আমরা যদি বলি, বান্দার কর্ম আল্লাহ সৃষ্টি করেন নি বা 
তাতে আল্লাহ্‌র ইচ্ছা নেই, তবে এর অর্থ হল, আল্লাহ সবকিছুর 
উপর ক্ষমতাবান নন এবং নন তিনি সবকিছুর অরষ্টাও। 

এর অর্থ হচ্ছে, বান্দা বাধ্যগত জীব, তার নিজস্ব ইচ্ছাশক্তি 
বলতে কিছু নেই | কেননা বান্দাই যদি প্রকৃতপক্ষে তার কর্মের 
ইচ্ছা করত এবং বাস্তবায়ন করত, তাহলে তা আল্লাহ্র ইচ্ছা এবং 
সৃষ্টি বহির্ভূত গণ্য হত। 

যেসব আয়াত এবং হাদীছ আল্লাহ্‌র ইচ্ছা, সৃষ্টি এবং শক্তি 
প্রমাণ করে, তার সবগুলিই আমার পক্ষের দলীল। 


71 


এবার বিচারক সুন্নী বললেন, তোমাদের দু'জনই তার 
মতামত ব্যক্ত করেছ এবং মতামতের পক্ষে দলীল পেশ করেছ। 
কিন্তু সমস্যা হল, তোমাদের কেউ সর্বমুখী দলীলের প্রতি লক্ষ্য 
করনি; বরং একদিক গ্রহণ করেছ এবং অপরদিক বর্জন করেছ। 
মনে রেখ, এমন ট্যারা দৃষ্টিভঙ্গির কারণেই প্রচুর ভুল-্রান্তি হয়ে 
থাকে। এখন আমি তোমাদের মধ্যে ফায়ছালা করে দিচ্ছি: 

হে ক্কাদারী! তোমার কিছু ভাল দিক রয়েছে। কারণ তুমি 
বলেছ, বান্দার ভাল-মন্দ কর্ম সে নিজেই করে থাকে | তোমার 
দলীলও ঠিক আছে। কারণ তুমি বলেছ, সেগুলি আল্লাহ বান্দার 
দিকে সম্বন্ধিত করেছে। তোমার আরেকটি ভাল দিক হচ্ছে: তুমি 
বলেছ, জাবরিইয়াহ মতবাদ ঠিক হলে শরী ‘আত অনর্থক হয়ে 
যেত। 

তবে তোমার মারাত্মক ভুলের দিকটি হল এই যে, তুমি 
বলেছ, বান্দার কর্মের সাথে আল্লাহ্‌র ইচ্ছার কোন সংশ্লিষ্টতা নেই। 
এর মাধ্যমে তুমি বান্দার কর্মের সাথে আল্লাহ্র ইচ্ছার সংশ্লিষ্টতা 
প্রমাণকারী সকল দলীল অস্বীকার করেছ। মনে রেখ, প্রকৃত মুমিন 
সে-ই, যে বিশ্বাস করে আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন; কিন্তু তা 
সত্তেও বান্দার কর্ম সে নিজেই বাস্তবায়ন করে। 

হে জাবরী! তোমার ভাল দিক হচ্ছে, তুমি বলেছ, আল্লাহই 
সবকিছুর ত্রষ্টা এবং তিনিই সবকিছুর প্রতি ক্ষমতাবান ৷ তুমি 


72 


আরো বলেছ, আল্লাহ যা চান, তা হয়| আর যা তিনি চান না, তা 
হয় না। তোমার পেশকৃত দলীলও সঠিক। 

কিন্তু তোমার মস্ত বড় ভুল হচ্ছে, তুমি মনে করেছ, সবকিছু 
আল্লাহ সৃষ্টি করেছেন একথার অর্থ হল, বান্দা তার কাজ-কর্মে 
বাধ্য, সেগুলি তার ইচ্ছায় বাস্তবায়িত হয় না। 

এরপর সুন্নী আলেম বললেন, তোমরা দু'জনই একটু করে 
হক্ক বললেও তার সাথে বাতিলের সংমিশ্রণ ঘটিয়েছ। এখন এসো, 
একটু বিশ্লেষণ করে দেখি: 

মহান আল্লাহ বলেন, 
্ঘ্‌ Sl ৫০ HAS NW 59455 95 AE 02৬ রও ওএ) 

[29-28 : 253 ৪)৯,] 

‘(কুরআন এব্ক্তির জন্য উপদেশ) তোমাদের মধ্যে যে 
সোজা চলতে চায়। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের 
ইচ্ছার বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না (তাকভীর ২৮- 
২৯) উক্ত আয়াতদ্বয় তোমাদের উভয়ের মধ্যে যথার্থ ফায়ছালা 
করে দিয়েছে। কেননা আয়াত দু'টি প্রমাণ করেছে যে, বান্দার 
ইচ্ছাশক্তি রয়েছে এবং এর মাধ্যমেই সে হয় সরল পথ বেছে 
নেয়, না হয় বক্রপথ। আয়াতদ্বয় এটাও প্রমাণ করেছে যে, বান্দার 


73 


এই ইচ্ছাশক্তি আল্লাহ্‌র ইচ্ছার বাইরে নয়, বরং তাঁর ইচ্ছার 
অধীনে। 

কুরআন-হাদীছের বক্তব্য যেমন একথা প্রমাণ করে, তেমনি 
সুষ্ঠু বিবেক এবং বাস্তবতাও একথার পক্ষে সাক্ষ্য প্রদান করে | 
ও কৰ্মশক্তি এবং নানা বৈশিষ্ট্যের রষ্টাও তিনি। বিবেকবান সবাই 
একথা স্বীকার করবে। তোমরা দু'জন কি একথা স্বীকার কর না?! 

তারা দু'জনই বলল, হ্যা । 

সুন্নী বললেন, আল্লাহ বান্দাকে যেসব বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি 
করেছেন, তন্মধ্যে বান্দার ইচ্ছাশক্তি এবং কর্মশক্তি অন্যতম । আর 
এতদুভয়ের মাধ্যমেই সে ভাল-মন্দ সবকিছু করে থাকে । অতএব 
বান্দার ইচ্ছাশক্তি এবং কর্মশক্তির অষ্টাই তার কর্মেরও অষ্টা | 
অতএব সবকিছুই আল্লাহ্‌র সাধারণ সৃষ্টির মধ্যে গণ্য । 

যদি তোমরা এই সঠিক এবং বাস্তব কথার সাথে একমত 
হও, তবে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকে না। এক্ষণে তোমরা 
উভয়ে পরস্পরের বাতিল দিকটি পরিত্যাগ কর এবং একে 
অপরের ভাল দিকটি গ্রহণ কর। 

‘বান্দা বাধ্যগত জীব’ এই ভ্ৰান্ত মতবাদ থেকে জাবরী ফিরে 
আসুক এবং ‘বান্দা নিজ ইচ্ছা প্রয়োগে তার কর্ম সম্পাদন করে' 
এই সঠিক মতবাদ সে গ্রহণ করুক। পক্ষান্তরে ‘বান্দার কর্ম 


74 


আল্লাহ্‌র ইচ্ছা ও সৃষ্টির অন্তর্ভুক্ত নয়’ এই ভ্রান্ত মতবাদ থেকে 
ক্বাদারী ফিরে আসুক এবং “সবকিছুই আল্লাহ্‌র সৃষ্টির অন্তর্ভুক্ত’ 
এই সঠিক মতবাদ সে গ্রহণ করুক। সঠিক পথ প্রদর্শনের জন্য 
আমরা আল্লাহ্‌র প্রশংসা করছি।1০০ 


19০. আল্লামা আব্দুর রহমান ইবনে নাছের সাদী, আদ-দুররাতুল বাহিইয়াহ 
শারহুল ক্কাছীদাতিত তায়িইয়াহ ফী হাল্লিল মুশকিলাতিল কাদারিইয়াহ/৮৯- 
৯১, (রিয়ায: আযওয়াউস সালাফ, প্রথম প্রকাশ: ১৯৯৮ ইং)। 
75 


তাকদীর সম্পর্কে আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতের 
আবক্বীদাঃ 

ইবনু তায়মিইয়াহ রেহেমাহুল্লাহ) বলেন, পবিত্র কুরআন, ছহীহ 
হাদীছ এবং ছাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু 'আনহুম)-এর মূলনীতিই 
হল আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতের মূলনীতি ৷ তারা বিশ্বাস 
করে, আল্লাহ সবকিছুর স্রষ্টা, প্রতিপালক এবং মালিক। আল্লাহ্‌র 
রাজ্যে বিদ্যমান সবকিছুই এর অন্তর্ভুক্ত; এমনকি মানুষের কর্মের 
অষ্টাও স্বয়ং আল্লাহ। 

তারা বিশ্বাস করে, আল্লাহ যা চান, তা হয় এবং যা তিনি 
চান না, তা হয় না। আল্লাহ্র রাজ্যের কোন কিছুই তাঁর ইচ্ছা 
এবং শক্তি ছাড়া ঘটে না। তিনি চেয়েছেন অথচ ঘটে নি এমনটি 
হতে পারে না। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। 

তাদের বিশ্বাস মতে, যা কিছু হয়েছে এবং হবে, সবই 
আল্লাহ জানেন। আর যা হয় নি, তা যদি হত, তাহলে কিভাবে 
হত, তাও তিনি জানেন। তিনি তার সৃষ্টিকে সৃষ্টি করার আগেই 
তাদের তারুদীর নির্ধারণ করে রেখেছেন । 19 


1. মাজমূউ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/৪৪৯-৪৫০। 


76 


আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আত বিশ্বাস করে, আল্লাহ 
সবকিছুই জানেন। সবকিছুই তিনি লাউহে মাহফুষে লিখে 
রেখেছেন। সবকিছুতে তাঁর পূর্ণ ইচ্ছা বিদ্যমান এবং এই চিরন্তন 
জ্ঞান, লিখন ও ইচ্ছা অনুযায়ীই তিনি সবকিছু সৃষ্টি করেন। 
অতএব, তাঁদের আকীদা মতে, বিদ্যমান প্রত্যেকটি ব্যক্তি বা 
বস্তুতে নিম্নোক্ত চারটি বিষয়ের সমন্বয় ঘটেছেঃ 

১- আল্লাহ তাঁর চিরন্তন জ্ঞানের মাধ্যমে সেগুলি সম্পর্কে 
সম্যক অবগত। 

২- আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাযার বছর পূর্বে তিনি 
সেগুলিকে লাউহে মাহফুযে লিপিবদ্ধ করে রেখেছেন। 

৩- আল্লাহ চেয়েছেন যে, সেগুলি হোক। 

৪- আল্লাহ্‌র শক্তি, ইচ্ছা এবং সৃষ্টির মাধ্যমেই সেগুলি 
হয়েছে। 

বান্দাকর্তৃক যা কিছু ঘটে, তার কোনটাই আল্লাহ্‌র ইচ্ছার 
বাইরে ঘটে না। তবে একথার দ্বারা তারা এটা বুঝাতে চান না যে, 
মানুষ ইচ্ছাশক্তিহীন জড় পদার্থ । বরং সে তার নিজস্ব ইচ্ছাশক্তি 
দিয়েই স্বাধীনভাবে কাজ করে যায়। তবে তার ইচ্ছা আল্লাহ্‌র 
ইচ্ছার অধীনে । এক গায়েবী পরিস্থিতির সামনে বান্দার অবস্থান, 
সে জানে না আল্লাহ তার জন্য কি নির্ধারণ করে রেখেছেন। সে 
ব্যর্থ হবে নাকি সফল হবে। কোন কিছুর চেষ্টা সত্তেও সে তা 


77 


পাবে কি পাবে না। কেননা মানুষের প্রচেষ্টা এবং প্রচেষ্টার ফল 
দেওয়া না দেওয়া উভয়ই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ভাগ্যের 
লিখন জানে না বলেই একজন মুমিন নিরলস ইবাদত-বন্দেগী 
করে যায়। 

সেজন্য আপনি মুমিন বান্দাকে দেখবেন যে, সে তার আশা 
পূরণের জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার আশা 
পূরণ হলে সে আল্লাহ্‌র প্রশংসা করে, আর না হলে ধৈর্যধারণ 
করে এবং আল্লাহ প্রদত্ত প্রতিদানের প্রত্যাশী হয়। সাথে সাথে সে 
দৃঢ় বিশ্বাস করে, “তাক্দীরে যদি লেখা থাকে, সে সঠিক কিছু 
করবে, তাহলে তা কখনই ভুল হতে পারে না | পক্ষান্তরে 
তারুদীরে যদি লেখা থাকে , সে ভুল করবে, তাহলে তা কখনই 
সঠিক হতে পারে না'। 

অনুরূপভাবে সে মনে করে না যে, তাকে কোন কাজে বাধ্য 
করা হয়েছে; বরং সে বারংবার বলতে থাকে, ( ৬56 2 25 
১৬০ 2 প্র 2) ‘আল্লাহ যা চেয়েছেন, তা হয়েছে; তিনি যা চাননি, 
তা হয়নি'। সে আরো বলে, (6-১০।০১1,301১১3) “এটিই হচ্ছে 
আল্লাহ্‌র তাকদীর এবং তিনি যা চেয়েছেন, তা-ই হয়েছে" 

আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতের বিশ্বাস মতে, মানুষের 
কর্মকে তাদের নিজেদের দিকে সম্বন্ধিত করতে হবে। তবে তার 


মানে এই নয় যে, তারা নিজেরাই এসব কর্ম সৃষ্টি করেছে। বরং 
78 


আল্লাহই সেগুলির একক অষ্টা। মানুষ সেগুলির সংঘটক বা 
বাস্তবায়নকারী মাত্র। মোদ্দীকথাঃ মানুষের কর্মের প্রকৃত সৃষ্টিকর্তা 
হিসাবে সেগুলি আল্লাহ্‌র দিকে সম্বন্ধিত করা হয়। আর মানুষ 
সেগুলির বাস্তবায়নকারী হিসাবে সেগুলি মানুষের দিকে সম্বন্ধিত 
করা হয়। আল্লাহ মানুষকে সেগুলি করার স্বাধীন ইচ্ছাশক্তি এবং 
দৈহিক শক্তি প্রদান করেছেন। সেজন্যই মানুষের কৃতকর্ম তাদের 
দিকেই সম্বন্ধিত করা হয় এবং ভাল কাজ করলে তারা প্রশংসিত 
হয় আর মন্দ কাজ করলে হয় নিন্দিত। 

আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতের এই মধ্যমপন্থী আক্বীদা 
কুরআন এবং ছহীহ সুন্নাহ্‌র নির্যাস । তারা ক্লাদারিইয়া- 
জাবরিইয়াদের মত শুধুমাত্র এক পক্ষের দলীল গ্রহণ করে নি; 
বরং তাকদীর সংক্রান্ত সবগুলি দলীলের শক্ত ভিত্তির উপর তাদের 
আকীদা সুপ্রতিষ্ঠিত। অতএব, যা আল্লাহ্‌র কামালিয়াত বা 
পরিপূর্ণতার সাথে খাপ খায়, তা তাঁর দিকে সম্বন্ধিত করতে হবে। 
পক্ষান্তরে যা বান্দার অবস্থার সাথে খাপ খায়, তা তার দিকে 
সম্বন্ধিত করতে হবে| মহান আল্লাহ বলেন, 
(SNS HAS NN SEE LG জে ০2৪ 9০) 

[29-28 : 255 5,4] 

“কুরআন এব্যক্তির জন্য উপদেশ) তোমাদের মধ্যে যে 

সোজা চলতে চায়। তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছার 
79 


বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না (তাকভীর ২৮-২৯)। 
উক্ত আয়াতে কারীমা স্পষ্ট প্রমাণ করে যে , বান্দার নিজস্ব স্বাধীন 
ইচ্ছাশক্তি রয়েছে, যা তার সাথে খাপ খায়। তবে আল্লাহ্‌র শক্তি 
হচ্ছে পরিপূর্ণ। আয়াতটি আরো প্রমাণ করে, বান্দার ইচ্ছাশক্তি 
আল্লাহ্র ইচ্ছার অধীনে । কেননা তিনি সবকিছুর স্রষ্টা । 

অনুরূপভাবে রাসূলগণ (আলাইহিমুস সালাম)কে প্রেরণ, 
আসমানী কিতাবসমূহ অবতীর্ণ, শরঈ হান্দ বা দণ্ডবিধির প্রণয়ন 
প্রমাণ করে যে, বান্দার নিজস্ব ইচ্ছাশক্তি রয়েছে। কারণ সে যদি 
ইচ্ছাশক্তিহীন জড়পদার্থের মত হত, তবে এসব কোন কিছুরই 
প্রয়োজন পড়ত না। 12 

আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতের নিকট 
আল্লাহ্‌র ‘ইরাদাহ’ (১) বা ‘ইচ্ছা'-এর পরিচয়ঃ 

পবিত্র কুরআন এবং ছহীহ হাদীছের বক্তব্য অনুযায়ী বলা 
যায়, আল্লাহ্‌র ইচ্ছা দুই ধরনের: (১) 'ইরাদাহ কাউনিইয়াহ' (৪১) 
55,5) বা ‘সৃষ্টি সম্পর্কিত ইচ্ছা’ ৷ (২) 'ইরাদাহ শারঈয়াহ' ( ৯১ 
2০7৩) বা 'শরঈ ইচ্ছা" | £93 


, আল-ই'তিকাদুল ওয়াজিব নাহওয়াল কাদার/১৬-১৯। 
19, সম্মানিত পাঠক! “ইরাদাহ কাউনিইয়াহ'-এর প্রতিশব্দ হচ্ছে 'আল- 
মাশীআহ’ (£0) বা ইচ্ছা। আর 'ইরাদাহ শারঈয়াহ'-এর প্রতিশব্দ 
80 


(১) 'ইরাদাহ কাউনিইয়াহ' (2:59) বা সৃষ্টি সম্পর্কিত 
ইচ্ছাঃ এই প্রকারের ইচ্ছা আল্লাহ্‌র রাজ্যের সবকিছুকে শামিল 
করে। আল্লাহ যা কিছু করতে চান, সবকিছুর সাথে এই প্রকার 
ইচ্ছার সম্পর্ক রয়েছে।: মহান আল্লাহ বলেন, 

[16:25 G2 I 05) 

‘তিনি যা চান, তাই করেন’ (বৃরূজ ১৬)| এই প্রকার ইচ্ছা 
আল্লাহ্র আদেশ, ভালবাসা বা সন্তুষ্টিকে অপরিহার্য গণ্য করে না। 
সেজন্য এই প্রকার ইচ্ছার মাধ্যমে এমন কিছু ঘটতে পারে, যা 
আল্লাহ ভালবাসেন বা যার প্রতি তিনি সন্তুষ্ট হন। আবার এমন 
কিছুও ঘটতে পারে, যা তিনি ভালবাসেন না এবং যাতে তিনি 
সন্তুষ্টও হন না। যেমনঃ আল্লাহ ইবলীসকে সৃষ্টি করেছেন; কিন্তু 
তাকে তিনি ভালবাসেন না। অপরপক্ষে তিনি মুমিনকে সৃষ্টি 
করেছেন এবং তিনি তাকে ভালবাসেন। অনুরূপভাবে কখনও 


হচ্ছে 'আল-মুহাব্বাতু ওয়ার-রেযা” ( 5%; 230) বা ভালবাসা এবং 
সন্তুষ্টি। এতটুকু মনে রাখলেই তাক্কদীরের বেশ কয়েকটি দিক উপলব্ধি 
করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ । তবে পরিভাষা দুর্টিকে আমরা 
আমাদের এ প্রবন্ধে আরবী ভাষাতেই 'ইরাদাহ কাউনিইয়াহ’ এবং “ইরাদাহ 
শারঈয়াহ' ব্যবহার করব। 

1. ইবনে তায়মিইয়াহ, মিনহাজুস-সুনাহ, তাহক্ষীক্ক: ড. মুহাম্মাদ রশাদ সালেম, 
(মুওয়াস্সাসাতু ক্কুরতুবা, প্রথম প্রকাশ: ১৯৮৬ ইং), ৩/১৫৬ ও ১৮০| 

81 


আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন, যার নির্দেশ তিনি দেন না। যেমনঃ 
পাগীর পাপাচার। আবার কখনও তিনি এমন কিছু সৃষ্টি করেন, 
যার নির্দেশ তিনি দেন। যেমনঃ মুমিনের আনুগত্য । এমনিভাবে 
কখনও আল্লাহ এমন কিছুর নির্দেশ দেন, যা তিনি সৃষ্টিই করতে 
চান নি। যেমনঃ আল্লাহ যাকে কোন বিষয়ে আনুগত্যের তাওফীক 
দেন নি, তার সাথে সম্পৃক্ত আনুগত্য। আবার কখনও তিনি এমন 
কিছুর নির্দেশ দেন, যা সৃষ্টি করে থাকেন | যেমনঃ আল্লাহ কর্তৃক 
আনুগত্যের তাওফীক্বপ্রাপ্ত ব্যক্তির আনুগত্য। ০5 

ইরাদাহ কাউনিইয়াহকে বাংলা ভাষায় ‘ইচ্ছা’ অর্থে ব্যবহার 
করা যায়| যেমনঃ আল্লাহ বলেন, 

01355 28 9৫ এ] 1০০ ৬ ৬১০ ৬ ৪০০৫ EE) 

[34:32 ৪১১০] (2 

‘আর আমি তোমাদের নছীহত করতে চাইলেও তা তোমাদের 
জন্য ফলপ্রসূ হবে না, যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে 
চান’ (হুদ ৩৪) | *% এখানে 'ইচ্ছা'-কে ভালবাসা বা সন্তুষ্টি অর্থে 
নেওয়া যাবে না। 


19. মিনহাজুস-সুন্নাহ ৩/১৫৬, ১৮০; শিফাউল আলীল/৫৪৯-৫৫১; আল- 
মুখতাছার ফী আকীদাতি আহলিস্‌ সুন্নাতি ফিল কাদার/৫৫-৫৬। 
19. মুহাম্মাদ ইবনে ছালেহ আল-উছায়মীন, শারহুল আক্ীদাতিল- 
ওয়াসেত্িইয়াহ, (দারু ইবনিল জাওযী, ৪র্থ প্রকাশ: ১৪২৪ হি:), ২/২০৬। 
82 


(২) ‘ইরাদাহ শারঈয়াহ' ( ৭:7১) বা শরঈ ইচ্ছাঃ 
আল্লাহ যে বিষয়টি তাঁর বান্দা কর্তৃক বাস্তবায়িত হওয়াকে কামনা 
করেন এবং ভালবাসেন, এমন বিষয়ের সাথে সম্পর্কিত ইচ্ছাকে 
শরঈ ইচ্ছা বলে। এই প্রকার ইচ্ছা আল্লাহ্‌র ভালবাসা এবং 
সন্তুষ্টির সাথে নির্দিষ্ট হয়ে থাকে । অর্থাৎ তিনি তাঁর উদ্দিষ্ট 
বাস্তবায়নকারীর প্রতি খুশী হন এবং তাকে উত্তম প্রতিদান দান 
করেন। তবে তাঁর পছন্দনীয় বিষয়ের সংঘটন অপরিহার্য করে না। 
সম্পর্কিত হলে তখন সেটির সংঘটন অপরিহার্য করে। 10? 

ইরাদাহ শারঈয়াহকে বাংলায় আল্লাহ্‌র ‘সন্তুষ্টি ও ভালবাসা’ 
অর্থে ব্যবহৃত হয়। যেমনঃ আল্লাহ বলেন, 

[27:3 ৯১৬৭] €:৬5 ০৪ 0545) 

‘আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান’ (নিসা ২৭) 9৪ 
এখানে ইরাদাহ শব্দটি ভালোবাসা বা সন্তুষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে। 

ইরাদাহ কাউনিইয়াহ এবং ইরাদাহ শারঈয়াহ-এর মধ্যে 
পারস্পরিক সম্মিলন এবং বিচ্ছিন্নতার চারটি অবস্থা। যথাঃ 


"07, মিনহাজুস-সুন্নাহ, ৩/১৫৬; মাজমূ “উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, 
৮/১৮৮| 


1», শারহুল আকীদাতিল ওয়াসেত্িইয়াহ, ২/২০৬। 
83 


প্রথম অবস্থাঃ কিছু কিছু বিষয়ের সাথে উভয় প্রকার ইরাদাহ 
বিদ্যমান থাকে । আর মুমিন কর্তক সংঘটিত যাবতীয় সৎকর্ম এই 
প্রকারের অন্তভুক্ত। যেমনঃ আবু বকর (রাদিয়াল্লাহু 'আনহু) এবং 
সকল মুমিনের ঈমান ও সৎকর্ম । উদাহরণ স্বরূপ আরো বলা 
ছালাতে উভয় প্রকার ইরাদাহর সমন্বয় ঘটে । কারণ ছালাত 
আল্লাহ্‌র প্রিয়, তিনি তা কায়েম করার নির্দেশ দিয়েছেন এবং এর 
প্রতি তিনি সন্তুষ্ট হন। এই দৃষ্টিকোণ থেকে এটি ইরাদাহ 
শারইয়াহ। আর যেহেতু এ মুমিন ব্যক্তি ছালাত আদায় করে 
ফেলেছে, সেহেতু তা ইরাদাহ কাউনিইয়াহ। কারণ আল্লাহ্‌র 
ইরাদাহ কাউনিইয়াহ না থাকলে তা কখনই ঘটত না। 

অনুরূপভাবে একজন মুমিনের ঈমানে দুই প্রকার ইরাদাহ্‌র 
সমন্বয় ঘটে। কেননা মহান আল্লাহ সৃষ্টিগতভাবে যেমনি চেয়েছেন 
যে, সে অনুগত মুমিন হবে, তেমনি ধর্মীয়ভাবেও তার পক্ষ থেকে 
তিনি ঈমান কামনা করেছেন। 

দ্বিতীয় অবস্থাঃ কিছু কিছু বিষয়ের সাথে শুধুমাত্র ইরাদাহ 
শারঈয়াহ বিদ্যমান থাকে। আল্লাহ যেসব সৎকর্মের আদেশ 
করেছেন; কিন্তু কাফের এবং পাপী-তাপীরা আল্লাহ্‌র নির্দেশ লংঘন 
করে সেগুলি বাস্তবায়ন করে নি- এই ধরনের সৎকর্ম এই 
প্রকারের অন্তর্ভুক্ত । যেমনঃ আবু জাহ্লসহ সকল কাফেরের ঈমান 


84 


এবং সৎকর্ম। অনুরূপভাবে কোন কাফেরের ঈমানে এবং পাপীর 
আনুগত্যে শুধুমাত্র ইরাদাহ শারঈয়াহ পাওয়া যায়। কেননা এই 
ঈমান এবং আনুগত্য আল্লাহ্‌র পছন্দ। আর পছন্দ বলেই তাতে 
ইরাদাহ শারঈয়াহ আছে। কিন্তু আল্লাহ্‌র নির্দেশ সত্তেও সে যেহেতু 
ঈমান না এনে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, সেহেতু তাতে 
(অর্থাৎ তার ঈমান আনয়নে) ইরাদাহ কাউনিইয়াহ নেই। কারণ 
ইরাদাহ কাউনিইয়াহ থাকলে সে কাফের অবস্থায় মরত না; বরং 
অবশ্যই ঈমান আনত। 

তৃতীয় অবস্থাঃ কোন কোন বিষয়ের সাথে শুধুমাত্র ইরাদাহ 
কাউনিইয়াহ বিদ্যমান থাকে। আল্লাহ সৃষ্টি করেছেন; কিন্তু আদেশ 
করেন নি- এমন সকল পাপ কাজ এই শ্রেণীর অন্তর্ভুক্ত । যেমনঃ 
মানুষ কৰ্তৃক ঘটে যাওয়া সকল পাপকর্ম। কারণ আল্লাহ 
সৃষ্টিগতভাবে না চাইলে সেগুলি ঘটত না। অনুরূপভাবে কোন 
কাফেরের কুফরীতে শুধুমাত্র ইরাদাহ কাউনিইয়াহ মওজুদ থাকে, 
ইরাদাহ শারঈয়াহ নয়। কেননা যেহেতু তার পক্ষ থেকে কুফরী 
ঘটে গেছে, সেহেতু তা ইরাদাহ কাউনিইয়াহ। কারণ ইরাদাহ 
কাউনিইয়াহ না থাকলে তা কখনই ঘটত না। আর যেহেতু আল্লাহ 
কুফরীকে পছন্দ করেন না, সেহেতু তা ইরাদাহ শারঈয়াহ নয়। 
মহান আল্লাহ বলেন, 

[7:০-)| ৯১৯] 5১৯৩৪ ৬৪১3০) 
85 


‘তিনি তাঁর বান্দাদের কাফের হয়ে যাওয়া পছন্দ করেন না? 
(বুমার ৭) 

চতুর্থ অবস্থাঃ কিছু কিছু বিষয়ের সাথে দুই প্রকার ইরাদাহ্‌র 
কোনটিরই সম্পর্ক থাকে না। যেমনঃ ঈমান অবস্থায় মৃত্যবরণকারী 
কোন মুমিন ব্যক্তির কুফরীতে কোন প্রকার ইরাদাহ্‌র অস্তিত্ব থাকে 
না। কেননা আল্লাহ কুফরী পছন্দ করেন না। আর সেজন্যই তাতে 
ইরাদাহ শারঈয়াহ নেই। পক্ষান্তরে যেহেতু তা উক্ত মুমিন কর্তৃক 
সংঘটিত হয় নি, সেহেতু তাতে ইরাদাহ কাউনিইয়াহও নেই। 
কারণ তাতে ইরাদাহ কাউনিইয়াহ থাকলে সে মুমিন হয়ে মৃত্যুবরণ 
করত না; বরং কুফরী কর্ম নিয়েই দুনিয়া ছাড়ত। 19? 


ইরাদাহ কাউনিইয়াহ এবং ইরাদাহ শারঈয়াহ-এর মধ্যে 
পার্থক্যঃ 

১. ইরাদাহ কাউনিইয়াহকে আল্লাহ ভালবাসতেও পারেন, 
নাও পারেন। কিন্তু ইরাদাহ শারঈয়াহকে তিনি অবশ্যই 
ভালবাসেন। সেজন্য আল্লাহ পাপ সৃষ্টি করেছেন ঠিকই কিন্তু তিনি 
পাপকে ভালবাসেন না। 


1, মাজমূণউ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/১৮৯; তাযকিরাতুল মু’তাসী 
শারহু আক্কীদাতিল হাফেয আব্দিল গাণী আল-মাক্কদেসী/১৫৩; আল-ঈমানু 
বিল-কাযা ওয়াল-কাদার/৯৯। 

86 


২. ইরাদাহ কাউনিইয়াহর মাধ্যমে কখনও অন্য কিছুকে 
উদ্দেশ্য করা হয়। যেমনঃ আল্লাহ কর্তৃক ইবলীস এবং সমস্ত 
পাপকর্মের সৃষ্টি প্রশ্ন হল, তাহলে এগুলি সৃষ্টির পেছনে রহস্য 
কি? জবাব হল, এগুলি থাকার কারণে বান্দা সবসময় সৎকর্মের 
জন্য মরণপণ চেষ্টা করবে, সে আল্লাহ্‌র নিকট তওবা করবে এবং 
ক্ষমা প্রার্থনা করবে। 

পক্ষান্তরে ইরাদাহ শারঈয়াহর মাধ্যমে অন্য কিছুকে উদ্দেশ্য 
করা হয় না; বরং সরাসরি এই ইচ্ছাই উদ্দেশ্য হয়। যেমনঃ 
আল্লাহ সরাসরি আনুগত্যকে ভালবাসেন এবং এর প্রতি সন্তুষ্ট 
হন। 

৩. ইরাদাহ কাউনিইয়াহ নিশ্চিত বাস্তবায়িত হয়। কিন্তু 
ইরাদাহ শারঈয়াহ বাস্তবায়িত হতেও পারে, নাও পারে। তবে 
ইরাদাহ কাউনিইয়াহ্‌র সাথে এটি সম্পর্কযুক্ত হলে এটিও অবশ্যই 
বাস্তবায়িত হবে। 

৪. ইরাদাহ কাউনিইয়াহ আদেশজ্ঞাপক হওয়া যরূরী নয়। 
তবে ইহা ইরাদাহ শারঈয়াহ্‌র সাথে সম্পর্কযুক্ত হলে 
আদেশজ্ঞাপক হওয়া যরূরী হবে। 


87 


পক্ষান্তরে ইরাদাহ শারঈয়াহ আদেশজ্ঞাপক হওয়া যরূরী | 
সেজন্য শরঈভাবে আল্লাহ যা কিছুর ইচ্ছা করেন, তার সবগুলিকে 
তিনি বাস্তবায়নের নির্দেশ দান করেন। 19 

৫. ইরাদাহ কাউনিইয়াহ আল্লাহ্‌র রুবুবিইয়াত এবং সৃষ্টির 
সাথে সম্পর্কিত। কিন্তু ইরাদাহ শারঈয়াহ আল্লাহ্‌র উলুহিইয়াত 
এবং শরী'আতের সাথে সম্পর্কিত ।111 


তাকদীর সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাসআলাঃ 

এক. আল্লাহ কর্তৃক মন্দ ও অকল্যাণ সৃষ্টির উদ্দেশ্য কি?: 
আমরা আগেই বলেছি, ‘আল্লাহ্র ইচ্ছা এবং সন্তুষ্টি-ভালবাসা' 
এতদুভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যেমন: অসুস্থ ব্যক্তি ওষুধ 
তেতো এবং দুর্গন্ধ হওয়া সত্তেও ইচ্ছা করেই তা সেবন করে, 
অথচ সে এই ওষুধ সেবনে সন্তুষ্ট থাকে না। এখানে দেখা গেল, 
সে অপছন্দ হওয়া সত্তেও ইচ্ছা করে এই তেতো ওষুধ সেবন 
বিয়া এটি অহ জেরার রজার হার 
রোগমুক্তি । সেজন্য আল্লাহ কর্তৃক কোন কিছুর ইচ্ছা পোষণ এবং 


9, মাজমূণউ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/১৮৮-১৮৯; মিনহাজুস্‌ সুন্নাহ, 
৩/১৬৪-১৬৫; আল-মুখতাছার ফী আক্কীদাতি আহলিস্‌ সুনাতি ফিল 
ক্কাদার/৫৮। 

1, আল-ঈমান বিল-কাযা ওয়াল-কাদার/৯৮। 

88 


উহাকে সৃষ্টির অর্থ এই নয় যে, অবশ্যই আল্লাহ তাকে ভালবাসেন 
এবং তার প্রতি তিনি সন্তুষ্ট থাকেন। 

আল্লাহ ইচ্ছা করে সৃষ্টি করেন অথচ ভালবাসেন না-এর 
একটি বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে। একজন শিক্ষক যখন 
তাঁর ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য এমসিকিউ (1400) পদ্ধতিতে 
প্রশ্নপত্র তৈরী করেন, তখন চারটি অপশনের সবগুলি ইচ্ছা করে 
তৈরী করা সত্তেও কিন্তু সবগুলিকে তিনি পছন্দ করেন না; বরং 
তিনি পছন্দ করেন মাত্র একটি অপশনকে ৷ সেজন্য কোন ছাত্র 
শিক্ষকের পছন্দসই উত্তরটির বৃত্ত ভরাট না করলে তিনি খুশীও 
হন না এবং কোন নম্বরও দেন না। এই উদাহরণে দেখা গেল, 
শিক্ষক অপছন্দ সত্তেও ইচ্ছা করেই একটি মহৎ উদ্দেশ্যে ভুল 
অপশনগুলি রাখেন কিন্তু সেজন্য তিনি মোটেও দোষী নন; বরং 
তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। ভুলত্রান্তির সব দায়িত্ব এককভাবে 
ছাত্রকেই বহন করতে হয়। কেননা শিক্ষক ছাত্রকে যথারীতি 
পাঠদান সত্তেও সে সঠিক উত্তরটি চয়ন করতে ভুল করেছে । 112 

পক্ষান্তরে আল্লাহ কর্তৃক কোন কিছু অপছন্দের অর্থ এই নয় 
যে, তাতে ইরাদাহ কাউনিইয়াহ নেই। বরং তিনি কিছু কিছু 
জিনিসকে অপছন্দ করা সত্ত্বেও ইচ্ছা করে তাকে সৃষ্টি করে 


£2. কাশফুল গায়ুম আনিল ক্কাযা ওয়াল কাদার/১৯-২০। 
89 


থাকেন। এক্ষণে প্রশ্ন হল, পছন্দ করেন না, ভালবাসেন না- এমন 
জিনিসকে আল্লাহ কেন সৃষ্টি করেন? 

জানা আবশ্যক যে, আল্লাহ্‌র প্রত্যেকটি কাজে হিকমত এবং 
কল্যাণ নিহিত রয়েছে। তবে তার মানে এই নয় যে, মানুষ 
সবকিছুর রহস্য জানতে পারবে। আল্লাহ তাঁর বান্দাদেরকে 
সবকিছুর রহস্য অবগত করান না। বরং মানুষের কিছু কিছু 
বিষয়ের হিকমত জানা থাকলেও বেশীর ভাগই থাকে অজানা । 
এমনকি ফেরেশতামগুলী এবং নবী-রাসূল (আলাইহিমুস 
সালাম)গণের ক্ষেত্রেও তাই। যেমনঃ ফেরেশতামগ্ডলীর নিকট 
মানব সৃষ্টির রহস্য গোপন ছিল এবং তাঁরা মনে করেছিলেন, এতে 
কোন কল্যাণ নেই। তাইতো মহান আল্লাহ সেদিন 

[30:০8 ৪১৯ GAs Yue > 

‘আমি যা জানি, তোমরা তা জান না’ (বাকারাহ ৩০) | 
অতএব কোন কিছুর রহস্য জানা থাক বা না থাক একজন 
মুমিনকে দৃঢ় বিশ্বাস করতে হবে যে, আল্লাহ্র সব কাজেই কল্যাণ 
এবং হিকমত রয়েছে। 


11১, ড. মুহাম্মাদ রবী" হাদী মাদখালী, আল-হিকমাতু ওয়াত-তা'লীলু ফী 
আফ 'আলিল্লাহ, (মাকতাবাতু লীন, প্রথম প্রকাশ: ১৯৮৮ইং), পৃ: ২০৭। 
90 


এবার আমরা মূল জবাবে ফিরে আসি, অকল্যাণ কোন 
কিছুকে সৃষ্টির মধ্যে প্রভূত কল্যাণ এবং হিকমত নিহিত রয়েছে। 
উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ঈমান আল্লাহ্‌র নিকট প্রিয়। 
কিন্তু কুফর তাঁর নিকট অপ্রিয় । অথচ অপ্রিয় হওয়া সত্তেও অনেক 
কল্যাণকে কেন্দ্র করে তিনি এই কুফরও সৃষ্টি করেছেন। কারণ 
কুফর না থাকলে ঈমান চেনা যেত না। কুফর না থাকলে আল্লাহ 
পারত না। কুফর না থাকলে ভাল কাজের আদেশ এবং অসৎকাজ 
থেকে নিষেধের মূলনীতি ইসলামে থাকত না। কুফর না থাকলে 
জিহাদ থাকত না। কুফর না থাকলে জাহান্নাম সৃষ্টি নিরর্থক হয়ে 
যেত। কারণ জাহান্নাম তো কাফেরদেরই আবাসস্থল । এক কথায়, 
কুফর এবং পাপাচার না থাকলে শরী “আত তথা ইসলামেরই 
প্রয়োজন পড়ত না। আর ইসলাম না থাকলে মানুষ সৃষ্টিই অনর্থক 
হয়ে যেত ৷ 4 

অনুরূপভাবে বালা-মুছীবতের মাধ্যমে আল্লাহ বান্দার ধৈর্যের 
পরীক্ষা নেন। আল্লাহ বলেন, 


[35:০১ ৪১৯] (S245 07425 9819 Ll (42555) 


14, শারহুল আক্ীদাতিল ওয়াসেত্বিইয়াহ, ২/১৯১, ২১৬-২১৮। 
9] 


“আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি | 
আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে' (আফিয়া ৩৫)| বিপদাপদ 
দিয়ে আল্লাহ মুমিনের অন্তঃকরণ পরিচ্ছন্ন করে দেন। কারণ 
বিপদাপদ, রোগ-বালাই ইত্যাদি না থাকলে মানুষ অবাধ্য, 
অহংকারী এবং উচ্ছৃঙ্খল হয়ে যেত। দুনিয়ায় অশান্তি সৃষ্টি হত। 
বিপদাপদের মাধ্যমে সুখ-স্বাচ্ছন্দ এবং সুস্থতার প্রকৃত মর্যাদা 
অনুধাবন করা যায়। কারণ কোন কিছুকে বুঝতে হলে তার 
বিপরীত জিনিস দিয়ে বুঝতে হয়। 115 

উদাহরণস্বরূপ আরো বলা যায়, যাবতীয় মন্দ কাজের মূল 
হোতা ইবলীস। তাহলে তাকে কেন সৃষ্টি করা হল? 

জবাবে বলব, এর পেছনে আল্লাহ্র অনেক হিকমত রয়েছে । 
আমরা নীচে সেগুলির কয়েকটি উল্লেখ করছি: 

* বিশেষত মানব এবং জিন জাতিকে পরীক্ষা করার জন্য। 
তাদের মধ্যে কে ভাল আর কে ভাল নয়, তা যাচাই-বাচাই করা 
ইবলীস সৃষ্টির অন্যতম লক্ষ্য। 115 

* বিপরীতমুখী বিষয়গুলি সৃষ্টির প্রতি আল্লাহ্‌র অসীম ক্ষমতা 
প্রকাশ। আল্লাহ যাবতীয় অকল্যাণের মূলোৎস ইবলীস নামক এই 
নিকৃষ্টতম সত্তাটিকে সৃষ্টি করেছেন | কিন্তু তিনি এর বিপরীতে 


15, আল-ঈমান বিল ক্বাযা ওয়াল ক্কাদার/১১২। 


15 আল-হিকমাতু ওয়াত-তা'লীলু ফী আফ'আলিল্লাহ/২০৫। 
92 


যাবতীয় কল্যাণের মুল সর্বোচ্চ সম্মানিত ফেরেশতা জিবরীল 
(আলাইহিস্সালাম)কেও সৃষ্টি করেছেন | এতে মহান আল্লাহ্‌র 
সীমাহীন ক্ষমতাই প্রকাশ পায়। যেমনিভাবে রাত-দিন, গরম-ঠাণ্তা, 
সৃষ্টিতে মহান আল্লাহ্‌র অপরিসীম ক্ষমতা প্রকাশ পায়। কারণ 
বিপরীতমুখী বিষয়গুলির অপরটি না থাকলে আল্লাহ্‌র হিকমত নষ্ট 
হয়ে যেত, তাঁর পূর্ণাঙ্গ আধিপত্য স্পষ্ট হত না” 

* এর মাধ্যমে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে তাঁর বান্দাদের 
মর্যাদা বৃদ্ধি করতে চান। কারণ তারা প্রতিনিয়ত ইবলীসের সাথে 
যুদ্ধ করবে, আল্লাহ্র আনুগত্য এবং ইবলীস থেকে তাঁর নিকট 
আশ্রয় প্রার্থনার মাধ্যমে তারা ইবলীসকে ক্রোধান্বিত করবে। ফলে 
আল্লাহ তাদেরকে তার কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন এবং এর 
মাধ্যমে তারা ইহলৌকিক ও পারলৌকিক প্রভূত কল্যাণ অর্জন 
করবে। কিন্তু ইবলীস না থাকলে এগুলি সম্ভব হত না। 
দিকে প্রত্যাবর্তন, বালা-মুছীবতে ধৈর্যধারণ ইত্যাদি আল্লাহ্‌র 
প্রিয়তর ইবাদত; কিন্তু সেগুলি প্রবৃত্তি এবং শয়তানের বিরুদ্ধে 


117. ইবনুল কাইয়িম (রহেমাহুল্লাহ), মাদারিজুস্‌ সালেকীন, তাহক্ীক: ইমাদ 
আমের (কায়রো: দারুল হাদীছ, প্রকাশকাল: ২০০৩ইং), ২/১৬১। 
93 


সংগ্রাম ছাড়া সম্ভয় নয়। ফলে ইবলীস সৃষ্টির কারণেই উক্ত 
ইবাদতগুলি বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে। 115 

* এর মাধ্যমে আল্লাহ্‌র বহু নিদর্শন প্রকাশ । কারণ যালেম 
এবং পাগী-তাপী কর্তৃক কুফর ও মন্দ কর্ম সংঘটিত হলে আল্লাহ্‌র 
অনেক নির্দশন প্রকাশ পায়। যেমনঃ ঘূর্ণিঝড়, ভূমিকম্প, 
জলোচ্ছ্বাস ইত্যাদি। এছাড়া ছামূদ জাতি এবং লুত্ব 
('আলাইহিস্সালাম)-এর কওমকে সমূলে ধ্বংস, ইবরাহীম 
('আলাইহিস্সালাম)-এর জন্য আগুনের শীতল এবং শান্তিময় রূপ 
ধারণ, মুসা (আলাইহিস্সালাম)-এর হাতে সংঘটিত নানা নিদর্শনও 
ইবলীস সৃষ্টির মাধ্যমেই প্রকাশিত হয়েছে। 1? 
উদ্দেশ্য বুঝলাম; কিন্তু আল্লাহ কেন পাপ সৃষ্টি করেছেন? জবাবে 
বলব, এর পেছনে অনেক রহস্য নিহিত আছে। তন্মধ্যে 
উল্লেখযোগ্য হল: 

১. আল্লাহ তওবাকারীকে ভালবাসেন । পাপ না থাকলে সেটি 
সম্ভব হত না। 


118. আল-হিকমাতু ওয়াত-তা'লীলু ফী আফ'আলিল্লাহ/২০৫; হালিল ইনসান 
মুসাইয়্যার আও মুখাইয়্যার?/১৮-২৩। 


1. মাদারিজুস্‌ সালেকীন, ২/১৬৩। 
94 


২. আল্লাহ তাঁর বান্দার প্রতি অনুগ্রহ করতে চান। তিনি 
পাপীকে ক্ষমা করেন, তার কৈফিয়ত শোনেন কিন্তু পাপ না 
থাকলে সেটি সম্ভব হত কি? 

৩. পাপ থাকার কারণে বান্দা আল্লাহ কর্তৃক তার নিজের 
হেফাযতের প্রয়োজনীয়তা অনুভব করবে। কা 
তাকে পাপাচার থেকে রক্ষা না করেন, তাহলে তার বাঁচার কোন 
উপায় নেই, তার ধ্বংস অনিবার্ষ। 

৪. এর মাধ্যমে বান্দা আল্লাহ্‌র অনুগ্রহ, গোপনীয়তা রক্ষা, 
অসীম ধৈর্যের কথা জানতে পারে। কারণ আল্লাহ চাইলে বান্দার 
গোপন পাপাচার ফাঁস করে দিতে পারেন, তাকে দ্রুত শাস্তি দিয়ে 

ংস করে দিতে পারেন। 

৫. পাপের মাধ্যমে বান্দা তওবা কবুলের ক্ষেত্রে আল্লাহ্‌র 
অনুগ্রহের কথা জানতে পারে। কেননা আল্লাহই তাকে তওবা 
করার তাওফীক দান করেছেন; অতঃপর তার তওবা কবুলও 
করেছেন। আল্লাহ্‌র ক্ষমা, অনুগ্রহ ছাড়া বান্দার মুক্তির কোন পথ 
নেই। 

৬. পাপ থাকার কারণে বান্দা শয়তানের সাথে সার্বক্ষণিক 
যুদ্ধ করতে পারে এবং সে তাকে ক্রোধাণ্থিত করতে পারে । কারণ 
শয়তান বান্দাকে দিয়ে সর্বদা পাপ কাজ করিয়ে নিতে চায়; কিন্তু 


95 


বান্দা যখন পাপ বর্জন করে চলতে পারে, তখন শয়তান রাগাণ্থিত 
এবং ব্যর্থ হয়ে যায়। 

ইবনুল কাইয়িম (রহেমাহুল্লাহ) এছাড়াও আরো অনেকগুলি 
হিকমতের কথা উল্লেখ করেছেন ।:2০ 


দুই. মন্দ কোন কিছু আল্লাহ্‌র দিকে সম্বন্ধিত করা যাবে 
কি?: মহান আল্লাহ নিছক মন্দ কোন কিছুই সৃষ্টি করেন না; বরং 
তাঁর সব কর্মই সুন্দর এবং কল্যাণকর। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম) এরশাদ করেন, 

এট! ০] 919 এ ওই খু ১909 

“(হে আল্লাহ!) যাবতীয় কল্যাণ আপনার হাতে কিন্তু 
অকল্যাণ আপনার দিকে সম্বন্ধিত করা যাবে না অথবা অকল্যাণ 
দ্বারা আপনার নৈকট্য হাছিল করা যাবে না"| !&: 

ইমাম বাগাভী (রহেমাহুল্লাহ) হাদীছের দ্বিতীয়াংশের ব্যাখ্যা 
করতে গিয়ে বলেন, “...আল্লাহ্‌র মর্যাদা রক্ষার্থে পৃথকভাবে শুধু 
অকল্যাণ তাঁর দিকে সম্বন্ধিত করা যাবে না। সুতরাং বলা যাবে 


12. ইবনুল কাইয়িম, মিফতাহু দারিস সা'আদাহ, (বৈরূত: দারুল কুতুবিল 
ইলমিইয়াহ, প্রকাশকাল: ১৯৯৮ ইং), ২/২৯৭-৩১২। 
121. ছহীহ মুসলিম, হা/৭৭১ , ‘ছালাত’ অধ্যায়, রাতের ছালাতের দো'আ’ 


অনুচ্ছেদ । 
96 


না, হে অকল্যাণ সৃষ্টিকারী! হে বানর এবং শূকর সৃষ্টিকারী! আপনি 
আমার অমুক কাজটি করে দিন, যদিও সবকিছুর সৃষ্টিকারী 
আল্লাহই” | ৫ আবুল ফারাজ ইবনুল জাওযী (রহেমাুল্লাহ) বলেন, 
‘অকল্যাণ আল্লাহ্‌র দিকে সম্বন্ধিত করা যাবে না। কিন্তু প্রশ্ন উঠতে 
পারে, সবকিছু কি তারুদীর অনুযায়ী ঘটে না? জবাব হল, সবকিছু 
তাকদীর অনুযায়ীই ঘটে । তবে এখানে আল্লাহকে সম্বোধন করার 
আদব শিক্ষা দেওয়া হয়েছে। সেজন্য হে নবীদের হত্যাকারী! হে 
রিষিরু সংকীর্ণকারী! ইত্যাদি শব্দের মাধ্যমে আল্লাহকে সম্বোধন 
করা যাবে না। বরং তাঁর আদব বজায় থাকে এমন শব্দ ব্যবহার 
করতে হবে| 23 

অতএব, নিছক অকল্যাণ বা মন্দ কোন কিছু আল্লাহ সৃষ্টি 
করেন না; বরং তাতে মহান আল্লাহ্‌র হিকমত রয়েছে এবং তা 
কারো জন্য আংশিক অকল্যাণ হলেও সাধারণ অর্থে তা 
কল্যাণকরই।:2 উদাহরণস্বরূপ বলা যায়, কারো উপর আল্লাহ্‌র 


12. ইমাম বাগাভী, শারহুস্‌ সুন্নাহ , ‘ছালাত’ অধ্যায়, “যে দো'আ দিয়ে ছালাত 
শুরু করতে হবে’ অনুচ্ছেদ, তাহকীক: শু'আইব আল-আরনাউত্ব, (বৈরূত: 
আল-মাকতাবুল ইসলামী, দ্বিতীয় প্রকাশ: ১৯৮৩ইং), ৩/৩৭। 

12. আবুল ফারাজ ইবনুল জাওযী, কাশফুল মুশকিল মিন হাদীছিছ্‌-ছহীহায়েন , 
(রিয়া: দারুল ওয়াত্বান, প্রকাশকাল: ১৯৯৭ইং), ১/২০৬। 


15. মাজমূণ্উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ১৪/২৬৬। 
97 


দণ্ডবিধি কার্ষকরকরণ এ ব্যক্তির জন্য কোন কোন দিক দিয়ে মন্দ 
হলেও অন্যদের জন্য তা কল্যাণকরই বটে | কারণ এর মাধ্যমে 
মানুষ সতর্ক হয় , চুরি, খুন-খারাবি লোপ পায় | অনুরূপভাবে 
অসুস্থতা কোন কোন দিক দিয়ে খারাপ মনে হলেও মূলতঃ তাতে 
অনেক কল্যাণ রয়েছে। 
সুতরাং মহান আল্লাহ্‌র সাথে আদব রক্ষার্থে নিছক মন্দ এবং 
অকল্যাণ তাঁর দিকে সম্বন্ধিত করা যাবে না। মহান আল্লাহ স্বয়ং 
তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে এমর্মে নছীহত 
করেছেন। এরশাদ হচ্ছে, 
CILIA EF Gls 
[50 ৪১৬] 
বলুন, আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হব। 
আর যদি আমি সৎপথ প্রাপ্ত হই , তবে তা আমার পালনকর্তা 
কর্তৃক আমার প্রতি অহি অবতীর্ণের কারণেই হয়’ (সাবা ৫০)| ** 


তবে নিম্নোক্ত তিনটি পদ্ধতিতে অকল্যাণ আল্লাহ্‌র দিকে 
সম্বন্ধিত করা যায়ঃ 


1». মুহাম্মাদ মৃতাওয়াল্লী ইবরাহীম, আল-ক্কাযা ওয়াল-কাদার ওয়া মাওকেফুল 
মুমিন মিনহা, (কায়রো: মাত্ববা'আতুল মাদানী, প্রথম প্রকাশ: ১৯৭৭ইং), 
পৃঃ ২১। 
98 


১. সাধারণভাবে বলা যেতে পারে, আল্লাহ সবকিছু সৃষ্টি 
করেছেন। তখন অকল্যাণও এর আওতাভুক্ত হবে | মহান আল্লাহ 
বলেন, 

[16:০১ ৪১৯] ধু ৬ 40) 

বলুন, আল্লাহই সবকিছুর স্রষ্টা’ (রা'দ ১৬ 

২. কর্তা বিলুপ্ত করে বলা যেতে পারে। আল্লাহ বলেন, 
৪১১০] 1558) 8 977৫18৩3৩১৫ খু 

[10:31 

‘আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধ নের ইচ্ছা 
পোষণ করা হয়েছে নাকি তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন 
করার ইচ্ছা রাখেন’ (জিন ১০ 

৩. সৃষ্টির দিকে সম্বন্ধিত করে বলা যেতে পারে। মহান 
আল্লাহ বলেন, 

[2:90 ৪১৯০] (৬৩7৪ ১৪৯ 

‘তিনি যা সৃষ্টি করেছেন , তার অনিষ্ট থেকে (আশ্রয় প্রার্থনা 
করছি), ফোলা ২ 12 


126, মাজমুউ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/৫১১-৫১২; মুহাম্মাদ ইবনে 
খলীফা আত-তামীমী, মু'তাক্কাদু আহলিস সুন্নাহ ওয়াল জামা "আহ ফী 
99 


তিন. পাপ কাজ করে তাকদীরের দোহাই দেওয়ার বিধান 
কি?: তাক্দীরের প্রতি ঈমান আনার অর্থ এই নয় যে, পাপী 
পাপকর্ম করে অথবা ইসলামের ফরয-ওয়াজিব ছেড়ে দিয়ে 
তাক্ধদীরের দোহাই দিবে । শায়খুল ইসলাম ইবনে তায়মিইয়াহ 
(রহেমাহুল্লাহ) বলেন, কেউ পাপ করে তাকদীরের দোহাই দিতে 
পারে না। এ বিষয়ে সকল মুসলিম, প্রত্যেকটি ধর্মের অনুসারী 
এবং সকল বিবেকবান মানুষ একমত | কেননা পাপ করে 
তাক্দীরের দোহাই দেওয়া যদি বৈধ হত, তবে যে কেউ হত্যা, 
লুণ্ঠন, ফেতনা-ফাসাদ সৃষ্টির পর তাক্বদীরের দোহাই দিয়ে পার 
পেয়ে যেত | আমরা তাক্বদীরের দোহাই প্রদানকারীকে যদি 
দোহাই দেয়, তাহলে কি তুমি তাকে ছেড়ে দিবে? সে কখনই 
তাকে ছেড়ে দিবে না। অতএব স্বাভাবিক এই বিবেকই প্রমাণ 
করে যে, পাপ করে তারুদীরের দোহাই দেওয়া চলবে না। 127 


আসমায়িল্লাহিল হুসনা, (রিয়ায: আয্ওয়াউস-সালাফ, প্রথম প্রকাশ: 
১৯৯৯ইং), পৃঃ ৩২২। 


15. মাজমূ'উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/১৭৯। 
100 


শায়খ উছায়মীন '*$ (রহেমাহল্লাহ) বলেন, কেউ অন্যায়- 
অপকর্ম করে তাক্দীরের দোহাই দিতে পারে না। কিছু কিছু 


অপরাধীকে তার অপরাধ প্রবণতা থেকে ফিরে আসতে বললে সে 
বলে, এটি আল্লাহ আমার তারুদীরে লিখে রেখেছেন; তুমি কি 
আমার প্রতি আল্লাহ্‌র সিদ্ধান্তের বিরোধিতা করতে চাও?! কেউ 
কেউ আবার আদম এবং মুসা (আলাইহিমাস সালাম)-এর ঘটনাটি 


12. শায়খ মুহাম্মাদ ইবনে ছালেহ আল-উছায়মীন জগদিখ্যাত একজন আলেমে 
দ্বীন। ১৩৪৭ হিজরীর ২৭ই রামাযান সউদী আরবের উনায়যা নগরীতে 
তিনি জন্মগ্রহণ করেন | তাঁর নানার কাছে তিনি কুরআন শিক্ষা করেন 
এবং ১১ বছর বয়স না হতেই তিনি পবিত্র কুরআন হেফয শেষ করেন। 
তাঁর পিতার দিক-নির্দেশনা মোতাবেক তিনি দ্বীনী ইলম শিক্ষায় ব্রতী হন। 
তাঁর শিক্ষকবৃন্দের মধ্যে আল্লামা আব্দুর রহমান সা 'দী উল্লেখযোগ্য। কর্ম 
জীবনে তিনি ছাত্রদের অত্যন্ত প্রিয় এবং যোগ্য শিক্ষক ছিলেন। ১৪০২ 
সাল থেকে মৃত্যু অবধি হজ্জ মৌসুমে ও গ্রীষ্মকালীন ছুটিতে তিনি কা “বা 
শরীফ এবং মসজিদে নববীতে দারস দিতেন। শায়খ উছায়মীন সরকারী 
অনেকগুলি বড় বড় পদ অলংকৃত করেন। "শারহু রিয়াষিছ ছালেহীন", 
'আশৃ-শারহুল মুমতে আলা যাদিল মুসতাকনে', “মাজমু “উ ফাতাওয়া ইবনে 
উছায়মীন' সহ প্রায় ৯৩টি মহা মূল্যবান গ্রন্থ তিনি রচনা করেন। ১৪২১ 
হিজরীর ১৫ই শাওয়াল জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন। কা'বা শরীফে তাঁর 
জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। আল্লাহ তাঁর প্রতি রহমত বর্ষণ করুন 
প্রকাশিত 'আর-রচ়্াদ" এছের ৪১-৫১ পৃষ্ঠা দৃব্য)| 

101 





দ্বারা নিজের পক্ষে দলীল গ্রহণ করতে চায়! ঘটনাটি এরূপ: আদম 
এবং মুসা (আলাইহিমাস সালাম)-এর মধ্যে একটু কথা কাটাকাটি 
হয়। তখন মুসা (আলাইহিস্সালাম) তাকে বলেন, আপনি আমাদের 
পিতা, আপনি আমাদেরকে হতাশ করে জান্নাত থেকে বের করে 
এনেছেন? আদম (আলাইহিস্সালাম) মুসা (আলাইহিস্সালাম) কে 
বললেন, তুমি মুসা! তোমাকে আল্লাহ তার সাথে কথা বলার জন্য 
নির্বাচন করেছেন। তিনি তোমার জন্য নিজ হাতে তাওরাত লিখে 
দিয়েছেন। আমাকে সৃষ্টির চল্লিশ বছর পূর্বে আল্লাহ আমার ভাগ্যে 
যা লিখে রেখেছেন, তুমি কি সে বিষয়ে আমাকে ভর্তসনা করছ?! 
নবী (সাল্লাল্লাহু "আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আদম 
('আলাইহিস্সালাম) মূসা (আলাইহিস্সালাম)-এর উপর বিজয়ী হয়ে 
গেলেন’ | 12? 

এই ঘটনার আলোকে সে বলে, আদম (আলাইহিস্সালাম) 
এখানে তাক্কদীরের দোহাই দিলেন এবং মুসা (আলাইহিস্সালাম)ও 
অমনি চুপ করে গেলেন, অথচ তাঁরা দুজনই নবী! তাহলে তুমি 
কেন আমার কাজের প্রতিবাদ করছ? 


19, বুখারী, ৪/২১২, হা/৬৬১৪, “তাকদীর অধ্যায়, ‘আদম এবং মূসা (আঃ) 
বিতর্ক করেছিলেন’ অনুচ্ছে; মুসলিম, হা/২৬৫২, “তাকদীর অধ্যায়, 
‘আদম এবং মুসা (আঃ)-এর বিতর্ক” অনুচ্ছেদ। 

102 


আমরা জবাবে বলব, আদম ('আলাইহিস্সালাম) অপরাধ 
করেছিলেন এবং এই অপরাধের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত 
হয়েছিলেন। কিন্তু তিনি তওবা করেছিলেন এবং আল্লাহ তাঁর 
তওবা কবুলও করেছিলেন। আর তওবাকারী পাপ-পঙ্কিলতা মুক্ত 
মানুষের মত। আর একথা অসম্ভব যে, মূসা (আলাইহিস্সালাম)- 
এর মত একজন নবী তওবা করার পরও আদম 
('আলাইহিস্সালাম) কে তিরস্কার করবেন। সেজন্য তিনি এ অপরাধ 
কর্মের কারণে তাঁকে তিরস্কার করেন নি; বরং এ অপরাধের 
কারণে যে মুছীবত নেমে এসেছে, সেই মুছীবতকে তিনি তিরস্কার 
করেছিলেন। আর অনাভিখত বিপদাপদ আসলে তারুদীরের দোহাই 
দেওয়া যায়; কিন্তু অপরাধ করে দেওয়া যায় না। সেজন্য মুসা 
(আলাইহিস্সালাম) বলেন নি যে, আপনি কেন আল্লাহ্‌র নির্দেশের 
খেলাপ করেছিলেন? বরং তিনি বলেছিলেন, আপনি আমাদের 
এবং আপনার নিজেকে কেন জান্নাত থেকে বের করেছিলেন? 
মহান আল্লাহ বলেন, 

[11:5৬ 5১৮] (lO Yl হল ৩ এও) 

‘আল্লাহ্র নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না" তোগাবৃন 

5591 130 


1০, শারহুল আক্বীদাতিল ওয়াসেত্বিইয়াহ, ২/২২৩-২২৬। 
103 


অপরাধ করে তাকুদীরের দোহাই দেওয়াকে পবিত্র কুরআন 
যেমন বিভ্রান্তিকর ঘোষণা করেছে, তেমনি সুষ্ঠু বিবেকও তা 
সমর্থন করে না। মহান আল্লাহ বলেন, 
১৪৩০৪ ২ GGT; SAG ৬ ৭ এয (০) 
FEW Gall EMME TNE 
[148 
‘এখন মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন, তবে না 
আমরা শিরক করতাম , না আমাদের বাপ -দাদারা শিরক করত 
এবং না আমরা কোন বস্তুকে হারাম করতাম । এমনিভাবে তাদের 
পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে , এমন কি তারা আমার শাস্তি 
আস্বাদন করেছে’ (তান'আম ১৪৮| 
এখানে তারা তাদের অপরাধ কর্মের পক্ষে তাকদীর দিয়ে 
দলীল পেশ করলে আল্লাহ তাদেরকে বললেন, “এমনিভাবে তাদের 
পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে , এমন কি তারা আমার শাস্তি 
আস্বাদন করেছে'। একথা বলে আল্লাহ প্রমাণ করলেন , তাদের 
তাক্বদীরের দোহাই দেওয়া ছিল বাতিল। কেননা এমন দোহাই 
দেওয়া গ্রহণযোগ্য হলে তাদেরকে আল্লাহ্‌র শাস্তি ভোগ করতে 
হত না। 
কেউ যদি বলে, আল্লাহ নিজেই তো এরশাদ করেছেন, 
[107 ৬৭] ৮১৯] (SE ৩ 2 2৬ সঃ) 
104 


“যদি আল্লাহ চাইতেন , তবে তারা শিরক করত না 
(আন'তম ১০৭)। তাহলে এর জবাব কি হবে? আমরা বলব, 
কেউ যদি কাফের সম্পর্কে বলে, আল্লাহ চাইলে সে শিরক করত 
না, তাহলে তা জায়েয । তবে কোন মুশরিক যদি বলে, আল্লাহ 
চাইলে আমরা শিরক করতাম না, তাহলে তা মস্ত বড় ভুল হবে। 
উভয়ের মধ্যে সুক্ষ পার্থক্য রয়েছে। 

ওমর (রাদিয়াল্লাহু “'আনহু)-এর নিকট চোর তাক্কদীরের দোহাই 
দিয়ে পার পাওয়ার চেষ্টা করলে তিনি বলেছিলেন, তাকদীরে আছে 
বলেই আমিও তোমার হাত কেটে দিলাম 

এবার আসুন! আমরা যুক্তির বিচারে বিষয়টি বিশ্লেষণ করি: 
আমরা এ ব্যক্তিকে বলব, পাপ কাজটি করার আগে কি তুমি 
জানতে যে, আল্লাহ তোমার জন্য পাপ লিখে রেখেছেন? সে বলবে, 
না। তখন আমরা তাকে বলব, কেন তুমি ধরে নিচ্ছ না যে, 
আল্লাহ তোমার জন্য পাপ নয়; বরং পৃণ্যের কাজই লিখে রেখেছেন 
এবং সেই অনুযায়ী কেন তুমি নেকীর কাজটি করছ না? তোমার 
সামনে তো দু'টি দরজাই খোলা। যে দরজা দিয়ে প্রবেশ করলে 
তুমি কল্যাণ প্রাপ্ত হবে, সে দরজা দিয়ে কেন তুমি প্রবেশ করতে 
চাইছ না? 
যাওয়ার দুটি রাস্তা: একটি সহজ-সরল ও নিরাপদ এবং অপরটি 


105 


কঠিন ও ভীতিকর; এক্ষণে তুমি কি নিরাপদ রাস্তাটি গ্রহণ করবে 
না? সে বলবে, অবশ্যই । তখন আমরা তাকে বলব, তাহলে 
ইবাদতের ক্ষেত্রে কেন তুমি নিরাপদ রাস্তাটি রেখে কণ্টকাকীর্ণ 
রাস্তা বেছে নিচ্ছ? 

আমরা তাকে আরো বলব, সরকার যদি দু'টি চাকুরীর 
বিজ্ঞপ্তি দেন: একটি বেশী বেতনের এবং অপরটি কম বেতনের; 
তুমি কোন্টি বেছে নিবে? নিশ্চয় বেশী বেতলওয়ালা চাকুরীটিই 
তুমি বেছে নিবে। একথা প্রমাণ করে যে, তুমি বৈষয়িক জীবনে 
ভালটাই তালাশ করছ, কিন্তু ধর্মীয় জীবনে কেন তুমি তা করছ 
না?! তোমার পক্ষ থেকে একই সময়ে বিপরীতমুখী দু'টি অবস্থা 
পরিলক্ষিত হচ্ছে কেন? 

অতএব, তাক্দীরের দোহাই দিয়ে অপকর্ম চালিয়ে যাওয়ার 
কোনই সুযোগ নেই । 5: 

তবে পাপ করে তওবা করার পর তারুদীরের কথা বলা 
যেতে পারে। যেমনঃ যদি পাপ করার পর তওবাকারীকে কেউ 
জিজ্ঞেস করে, তুমি কেন এই পাপ করেছ?, তাহলে সে বলতে 
পারে, তাকদীরে ছিল বলে ঘটে গেছে; কিন্তু আমি আল্লাহ্‌র কাছে 


1», প্রাপ্তক্ত, ২/২২৬-২২৭। 
106 


তওবা এবং ক্ষমা প্রার্থনা করেছি। আমি এমনটি আর করবো 
না 22 
অনুরূপভাবে অনাকাঙ্খিত বালা-মুছীবত এলে তখন 
তারুদীরের কথা বলা যায়। যেমনঃ দরিদ্রতা, অসুস্থতা, কোন 
নিকটাত্মীয়ের মৃত্যুবরণ, শস্য-ফসল নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। 
সুতরাং কেউ অসুস্থ হলে সে বলতে পারে, আল্লাহ্‌র তাক্কদীর 
অনুযায়ীই এই অসুখ হয়েছে। তবে তাকে ধৈর্য্য ধরতে হবে ।:33 
আমরা আমাদের বক্তব্যের পক্ষে আরো কয়েকটি দলীল পেশ 


করছিঃ 
১. মহান আল্লাহ বলেন, 
Ll Ge BLE 95৩3 ৩১৫ ১ ISG ৩2/৬ ১৩০) 


[165 Ll ৪১৯০] HSS 1526 48138 
‘সুসংবাদদাতা এবং ভীতি-প্রদর্শনকারী হিসাবে রাসূলগণকে 
প্রেরণ করেছি, যাতে রাসূলগণের পরে মানুষের জন্য আল্লা হ্র 
প্রতি অপবাদ আরোপ করার মত কোন অবকাশ না থাকে। 
আল্লাহ পরাক্রমশীল, প্রাজ্ঞ’ (নিসা ১৬৫) 


12, শিফাউল আলীল/৩২; মুহাম্মাদ ইবনে উছায়মীন, তাক্করীবুত্‌ তাদ্মুরিইয়াহ, 
(দাম্মাম: দারু ইবনিল জাওষী, প্রথম প্রকাশ: ১৪১৯ হি:), পৃ: ১০২। 


1, আল-ঈমান বিল কাযা ওয়াল ক্বাদার/৮৫। 
107 


পাপ করে তাকদীরের দোহাই দেওয়া যদি বৈধ হত, তাহলে 
রাসূলগণ (আলাইহিমুস সালাম) কে পাঠানোর কোন প্রয়োজনই 
পড়ত না। 

২. পাপ করে তাকুদীরের দোহাই দেওয়া বৈধ হলে 
ইবলীসের পক্ষ থেকে তা গ্রহণ করা হত। আল্লাহ ইবলীসের উক্তি 
তুলে ধরে বলেন, 

[16১1৮০৭1৪১০] বল] ৩৬1০০ ৬৪৭ GEGEN এও) 

“সে বলল, আপনি আমাকে যেহেতু বিভ্রান্ত করেছেন, সেহেতু 
আমিও তাদের জন্য আপনার সরল পথে ওৎ পেতে বসে থাকবো’ 
(আ'রাফ ১৬) 

৩. পাপ কাজ করে তারুদীরের দোহাই দেওয়া জায়েয হলে 
ইসলামী শরী'আতই তছনছ হয়ে যেত। আল্লাহ্‌র আদেশ-নিষেধের 
কোন মূল্যই থাকত না। 

৪. তাকদীরের দোহাই দেওয়া বৈধ হলে জাহান্নামীরা দোহাই 
দিত। কেননা জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা 
থাকবে; তদুপরিও তারা তাক্দীরের দোহাই দিবে না। বরং তারা 
বলবে, 
দা 2১] € 022 85 985 এ অন এগ তা 

[44 


108 


সময় দিন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে পারি এবং 
রাসূলগণের অনুসরণ করতে পারি * (ইবরাহীম ৪8) | এজাতীয় 
আরো অনেক কথাই বলবে তারা, কিন্তু তাকদীরের দোহাই দিবে 
না। 

৫. তাকদীরের দোহাই দেওয়া যদি সিদ্ধ হত, তবে তওবা, 
ইস্তেগফার, দো'আ, জিহাদ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ 
থেকে নিষেধ ইত্যাদির কোন প্রয়োজনই পড়ত না। 

৬. আমরা তাকে বলব, তুমি বিয়ে করো না। কেননা আল্লাহ 
তারুদীরে রাখলে ঠিকই সন্তান হবে। আর না রাখলে 
কস্মিনকালেও সম্ভব নয়। খানা-পিনা ছেড়ে দাও। কেননা আল্লাহ 
তাক্কদীরে রাখলে এমনিতেই তোমার ক্ষুধা এবং তৃষ্ণা মিটে যাবে, 
অন্যথায় কখনই তা সম্ভব নয় | তোমাকে কোন হিংস্র প্রাণী 
কামড়াতে আসলে তুমি পালাবে না। কারণ তাক্দীরে থাকলে সে 
তোমাকে কামড়াবে অন্যথায় নয়। 

সে আমাদের এসব কথায় একমত হবে? যদি একমত হয়, 
তাহলে বুঝতে হবে, তার বিবেক-বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আর যদি 
সে দ্বিমত পোষণ করে, তাহলে বুঝতে হবে, সে আর তাক্কদীরের 
দোহাই দিচ্ছে না। 


109 


৭. পাপ করে তাক্দীরের দোহাই দেওয়া সিদ্ধ হলে 
বিশ্বব্যাপী ফেৎনা-ফাসাদ ছড়িয়ে পড়ত। শরী “আতের দণ্ডবিধির 
কোনই প্রয়োজন পড়ত না। কোর্ট-কাচারী, বিচারক ইত্যাদির কোন 
দরকারই হত না। 

এরকম আরো অনেক দলীল রয়েছে, যেগুলি অকাট্য প্রমাণ 
করে, পাপ করে তাক্কদীরের দোহাই দেওয়া আদৌ বৈধ নয়। 1১4 

আমরা একটি ঘটনা উল্লেখ করছি, যা আলোচ্য বিষয়টিকে 
আরো স্পষ্ট করবে ইনশাআল্লাহ। ঘটনাটি এরূপ: জাবরিইয়াহ 
মতবাদে বিশ্বাসী এক লোক যাবতীয় অন্যায়-অপকর্ম করে 
তাক্দীরের দোহাই দিত। তার এক বন্ধু তাকে নছীহত করত; 
কিন্তু তা তাকে কোনই ফায়দা দিত না। তার বন্ধু তাকে উচিৎ 
শিক্ষা দেওয়ার একটি সুযোগের অপেক্ষায় ছিল। 

লোকটি প্রচুর সম্পদের মালিক ছিল | একেক প্রকার সম্পদ 
একেক জন মানুষ দেখাশুনা করত। বন্ধুর উপস্থিতিতে হঠাৎ 
একদিন গরু, ছাগল, উট ইত্যাদি দেখাশুনার দায়িত্বপ্রাপ্ত লোকটি 
এসে মালিককে বলল, আপনার সব পশু ক্ষুধায় মারা গেছে | 
কারণ যেখানে সেগুলিকে চরাতে নিয়ে গিয়েছিলাম, সেখানে একটি 
ঘাসও ছিল না। মালিক বলল, জানা সত্তেও তৃণ-লতাহীন ময়দানে 


1১, প্ৰাপ্তক্ত, পৃ: ৮১-৮৫। 
110 


তুমি সেগুলিকে কেন চরাতে নিয়ে গেলে? সে বলল, তাক্কদীরে 
ছিল বলেই এমনটি ঘটে গেছে। মালিক রাগে ফেটে পড়ল। 

দেখতে দেখতে ব্যবসার কাজে নিয়োজিত ব্যক্তিটি এসে 
বলল, আপনার ব্যবসার সব মাল ডাকাতি হয়ে গেছে | কারণ 
ডাকাতির ভয় থাকা সত্তেও আমি অমুক রাস্তা দিয়েই আসছিলাম। 
জাবরিইয়াহ মতবাদে বিশ্বাসী মালিক বলল , জেনেশুনে কেন তুমি 
ভয়-ভীতিপূর্ণ রাস্তা বেছে নিলে, অথচ তোমার সামনে নিরাপদ 
রাস্তাও ছিল? লোকটি আগের লোকটির মত একই জবাব দিল। 
মালিকের রাগ আরো প্রচণ্ড আকার ধারণ করল। 

এরপর তার ছেলে-মেয়ে লালন-পালনে নিয়োজিত ব্যক্তিটি 
এসে বলল, আমি ওদেরকে সাঁতার শিখানোর জন্য অমুক কুপে 
নামিয়ে দিয়েছিলাম । কিন্ত তারা সবাই ডুবে মারা গেছে। মালিক 
বলল, তুমি জান যে, তারা ভাল সাঁতার জানে না এবং একুপের 
গভীরতাও অনেক, অথচ তারপরেও তুমি একাকি কেন তাদেরকে 
কূপে নামিয়ে দিলে? লোকটি বলল, তাকদীরে থাকলে কিবা করার 
আছে। মালিক নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে হত্যা 
করতে উদ্যত হল। 

এবার মালিকের বন্ধু মুখ খুলল আর বলল, তুমি খামাখা 
কেন এই লোকগুলির উপর রাগ করছ? কেন তুমি তাদের 
কৈফিয়তে খুশী থাকতে পারছ না? অথচ কত অপকর্ম করে তুমি 


111 


তোমার প্রভূর সামনে এমন কৈফিয়তই পেশ করেছ?! তোমার 
প্রভুর সাথে তোমার কৈফিয়ত যদি গৃহীত হয়, তবে এদের 
কৈফিয়তও গ্রহণ করতে হবে। আর যদি তাদের কৈফিয়ত ঠাট্টার 
শামিল হয়, তাহলে কেন তুমি তোমার প্রভুর সাথে ঠাট্টা কর?! 
তখন জাবরিইয়াহ মতবাদে বিশ্বাসী এ মালিকের হুশ ফিরল 
এবং বলে উঠল, আমি সেই মহান আল্লাহ্‌র শুকরিয়া আদায় 
করছি, যিনি আমাকে আমার ভুল ভাঙ্গিয়ে দিয়েছেন। আজকের 
ঘটনা থেকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দৃঢ় বিশ্বাস 
করছি এবং ঘোষণা করছি যে, আজ আমার যেসব ক্ষতি হয়েছে, 
সেগুলি হেদায়াতপ্রাপ্তির এই নে “মতের তুলনায় অতি নগণ্য | 


যেমননিভাবে মহান আল্লাহ বলেন, 
৪4216818555 4৬ 55875815857 55 
75 980 ৬৪ 5 91 উল তি FE 989 ৬৪ PISS ও ০০) 


[216 5০5 ০১৯] LEGAL SO A dg 
‘তোমরা এমন কিছু বিষয় অপছন্দ কর, যা তোমাদের জন্য 
কল্যাণকর । পক্ষান্তরে তোমরা এমন কিছু পছন্দ কর, যা 
তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন , তোমরা 
জান না’ (বাকারাহ ২১৬) = 


১. আদৃ-দুররাতুল বাহিইয়াহ শারহুল ক্কাছীদাতিত্‌ তায়িইয়াহ ফী হাল্লিল 


মুশকিলাতিল কাদারিইয়াহ/৮৯-৯১। 
112 


চার. মানুষ কি বাধ্যগত জীব নাকি তার নিজস্ব ইচ্ছাশক্তি 
রয়েছে? তাকদীর সম্পর্কে কথা উঠলেই মানুষের মনে এমন 
প্রশ্নের উদ্রেক হয়। এ প্রশ্নের জবাবে আলেমগণ বলেন, মানুষ 
কিছু কিছু বিষয়ে বাধ্যগত এবং কিছু কিছু বিষয়ে তার নিজস্ব 
ইচ্ছা শক্তি রয়েছে। যেসব বিষয়ে আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা 
শক্তি দেন নি, সেসব ক্ষেত্রে মানুষ বাধ্য। যেমনঃ অসুস্থতা, জন্ম, 
মৃত্যু, নানা রকম দুর্ঘটনা ইত্যাদি। অনুরূপভাবে মানুষের চুল, নখ 
ইত্যাদির প্রবৃদ্ধিও ঘটে তার ইচ্ছার বাইরে । পক্ষান্তরে যেসব কাজ 
সে তার নিজস্ব ইচ্ছা শক্তি প্রয়োগের মাধ্যমে করতে পারে, সেসব 
ক্ষেত্রে সে স্বাধীন। তবে তার ইচ্ছা আল্লাহ্‌র ইচ্ছা ব্যতীত 
বাস্তবায়িত হয় না। যেমনঃ উঠা, বসা, শোয়া, হাঁটা, কোথাও 
প্রবেশ করা, বের হওয়া, ভাল কাজ করা, পাপ কাজ করা 
ইত্যাদি।£৫ উদাহরণস্বরূপ বলা যায়, তুমি যখন তোমার বন্ধু- 
বান্ধবের সাথে কোথাও আনন্দ ভ্রমণে যাওয়ার ইচ্ছা কর, তখন 
সবচেয়ে সুন্দর এবং মনোরম স্থান চয়নের জন্য তুমি তাদের সাথে 
পরামর্শ কর। অতঃপর পরামর্শের ভিত্তিতে সবচেয়ে উত্তম 
জায়গাটি চয়ন কর। তুমি যদি বাধ্যগত জীব হতে, তবে 


6, আল-মুখতাছার ফী আকীদাতি আহলিস্-সুন্নাতি ফিল কাদার/৬৫; মা হুয়াল 
ক্লাযা ওয়াল কাদার/২৫। 
113 


স্বয়ংক্রিয়ভাবে এ স্থানে চলে যেতে; বন্ধুদের সাথে তোমার 
পরামর্শের যেমন কোন প্রয়োজন পড়ত না, তেমনি স্থান চয়নেরও 
দরকার হত না।13? 
তবে তা আল্লাহ্‌র তারুদীরের বাইরে নয়, এটি কিভাবে সম্ভব? 
আমরা তাকে বলব, বান্দা কর্তৃক সংঘটিত যে কোন কর্ম বান্দা 
কিসের মাধ্যমে বাস্তবায়ন করে? এক বাক্যে সবাই বলবে, 
ইচ্ছাশক্তি এবং কর্মশক্তি প্রয়োগের মাধ্যমে সে তা বাস্তবায়ন 
করে। আমরা তাকে আবার প্রশ্ন করি, এ ইচ্ছাশক্তি এবং 
কর্মশক্তির অষ্টা কে? সবাই স্বীকার করবে, আল্লাহই সেগুলির 
সৃষ্টিকর্তা। তাহলে দেখা গেল, বান্দার কর্ম এবং উক্ত কর্ম 
বাস্তবায়নের উপকরণ ইচ্ছাশক্তি ও কর্মশক্তি সবই আল্লাহ সৃষ্টি 
করেছেন। এতটুকু জানলেই অনেক সমস্যার সমাধান হয়ে 
যাবে । 8 

শায়খ উছায়মীন (রহেমাহুল্লাহ)কে মানুষ বাধ্য কিনা এই প্রশ্ন 
করা হলে জবাব দেওয়ার আগেই তিনি বলেন, প্রশ্নকারী নিজেকে 
জিজ্ঞেস করুক, এই প্রশ্নটি করতে কেউ কি তাকে বাধ্য করেছে? 


1”, মা হুয়াল ক্বাযা ওয়াল ক্বাদার/২২। 
128. মুহাম্মাদ ইবনে খলীল হার্রাস, শারহুল আক্ীদাতিল ওয়াসেত্িইয়াহ 
(খোবার: দারুল হিজরাহ, তৃতীয় প্রকাশ: ১৪১৫ হিঃ), পৃ: ২২৮। 
114 


তার যে মডেলের গাড়ী আছে, এ মডেলের গাড়ী কিনতে কেউ কি 
তাকে বাধ্য করেছে? এ জাতীয় প্রশ্নের উত্তরের মাধ্যমে প্রশ্নকারী 
তার কাঙ্খিত উত্তরটি পেয়ে যাবে। 
সে নিজেকে আরো জিজ্ঞস করুক, সে কি স্বেচ্ছায় দুর্ঘটনা 
কবলিত হয়? স্বেচ্ছায় অসুস্থ হয়? সে কি নিজ ইচ্ছায় মরবে? 
এসব প্রশ্নর উত্তর জানলেই সে তার কাঙ্খিত উত্তরটি পেয়ে যাবে। 
এরপর আমরা বলব, কিছু কাজ মানুষ নিজ ইচ্ছা শক্তি 
প্রয়োগের মাধ্যমে করে থাকে তাতে কোন সন্দেহ নেই। মহান 
আল্লাহ বলেন, 
[397০ ৮১৯০] (EU 29 তু! IEE 95) 
“অতএব, যার ইচ্ছা, সে তার পালনকর্তার নিকটে আশ্রয়স্থল 
তৈরী করে নিক’ (নাবা ৩৯)| তিনি আরো বলেন, 
led ৮৯] বং চিত 58 ০০৯৭০ 41 4২০৫ ৩০৬) 
[152 
“তোমাদের মধ্যে কেউ দুনিয়া কামনা করে আর কেউ 
আখেরাত কামনা করে’ (আলে-ইমরান ১৫১ 


115 


থাকে না; সেগুলি নিছক তাক্দীরের কারণেই ঘটে । যেমনঃ 
অসুস্থতা, মৃত্যু, দুর্ঘটনা %? 
তবে অসুস্থতা, দুর্ঘটনা ইত্যাদি স্রেফ আল্লাহ্‌র পক্ষ থেকে 
হলেও মূলতঃ মানুষই এর জন্য দায়ী। মহান আল্লাহ বলেন, 
৯১৬০] € 56955455423 EES আজ গুল ওল ডট 
[30:5 4) 
‘তোমাদের উপর যেসব বিপদাপদ আসে, তা তোমাদের 
কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনে ক গোনাহ ক্ষমা করে 
দেন’ শুরা ৩০)| অন্যত্র তিনি বলেন, 
xe GF FT UE OF এভন ও Ent tol fy 
[1651০ JT 5] PEEVE 
“যখন তোমাদের উপর কোন মুছীবত নেমে আসল, অথচ 
তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে উপনীত হয়েছ, তখন কি তোমরা 
বলবে, এটা কোথা থেকে এল ? তাহলে বলে দাও , এ কষ্ট 
তোমাদের নিজেদের পক্ষ থেকে ই নেমে এসেছে' (আলে-ইমরান 
5৬৫)| তিনি আরো বলেন, 


1১, মাজমূ'উ ফাতাওয়া ওয়া রাসায়িলিশ্‌-শায়খ আল-উছায়মীন, (রিয়ায: দারুল 
ওয়াত্বান, প্রকাশকাল: ১৪১৩ হি:), ২/৯০-৯১, প্রশ্ন নং ১৯৫ । 
116 


{DEAE op HAG DISS ৯৩৪৬১ 
[79:4 Ll 8১০] 
‘তোমার যে কল্যাণ হয়, তা আল্লাহর পক্ষ থেকে হয় | আর 
তোমার যে অকল্যাণ হয়, সেটা হয় তোমার নিজের কারণে’ (নিসা 
?৯)| ইবনে জারীর (রহেমাহুল্লাহ) সুরা শুরার উক্ত আয়াতের 
তাফসীরে বলেন, “তোমাদের পাপাচারের কারণেই শাস্তিস্বরূপ 
তোমাদের উপর এমন মুছীবত নেমে আসে" | 149 
অনুরূপভাবে মানুষের যেসব কল্যাণ সাধিত হয়, সেগুলিও 
তাদের কারণেই রহমত স্বরূপ আল্লাহ তাদেরকে দিয়ে থাকেন। 
আল্লাহ নূহ (আলাইহিস্সালাম)-এর ঘটনা উল্লেখ করে বলেন, 
BUS EIEN UE IE SB ESS HEALY), 
tl (BE en EGE a EG SG JE el 
[12-10:0% 
“অতঃপর আমি বলেছি , তোমরা তোমাদের পালনকর্তার 
নিকট ক্ষমা প্রার্থনা কর তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের 
উপর অজস্র বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও 
করবেন এবং তোমাদের জন্য নদী -নালা প্রবাহিত করবেন" (নুহ 


1% তাফসীরে ত্ববারী, ২০/৫১২-৫১৩। 
117 


5০-১২)| রাসূল (সল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম) ইবনে আব্বাস 
(রাদিয়াল্লাহু 'আনহু) কে অছিয়ত করতে গিয়ে বলেন, তুমি আল্লাহ্‌র 
দ্বীনের হেফাযত কর, তাহলে আল্লাহ তোমাকে হেফাযত 
করবেন। £! 

অনেকেই আবার প্রশ্ন করে, মানুষের পথভ্রষ্টতা বা হেদায়াত 
আর আমল করার কি আছে? 

জবাবে বলব, যে হেদায়াত প্রাপ্ত হওয়ার যোগ্য, তাকে আল্লাহ 
ঠিকই হেদায়াত দান করবেন। পক্ষান্তরে যে পথভ্রষ্ট হওয়ার 
যোগ্য, তাকে তিনি পথভ্রষ্টই করেন। এরশাদ হচ্ছে, 
D2] ৩৪০এ। টি এ এ MEE এও) 

[5:-৪]1 

“অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল , তখন আল্লাহ 
তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ ফাসিক সম্প্রদায়কে 
পথপ্রদর্শন করেন না’ (ছুফ 6)| এখানে আল্লাহ স্পষ্টই বললেন, 
বান্দা নিজেই নিজের পথভ্রষ্ট হওয়ার কারণ । উল্লেখ্য, বান্দা জানে 
না যে, তার ভাগ্যে হোদয়াত লেখা আছে নাকি গোমরাহী! তাহলে 


1£. মুসনাদে আহমাদ, ৪/৪০৯-৪১০, হা/২৬৬৯, শায়খ আলবানী বলেন, 


'হাদীছটি ছহীহ’ মিশকাত, ৩/১৪৫৯, হা/৫৩০৩)। 
118 


কেন সে খারাপ পথ বেছে নিয়ে তারুদীরের দোহাই দেয়?! সে 
সৎপথ বেছে নিয়ে কি বলতে পারতো না যে, আল্লাহ আমাকে 
হেদায়াত দান করেছেন? 

আমরা তাকে বলব, তোমার হেদায়াত প্রাপ্ত হওয়া না হওয়ার 
বিষয়টি যেমন সুনির্ধারিত, তেমনি তোমার রিযিক্কও সুনির্ধারিত। 
তুমি হাযার চেষ্টা সত্বেও তোমার জন্য নির্ধারিত রিযিক্কের 
সামান্যতম কমও পাবে না বা বেশীও পাবে না। তাহলে কেন তুমি 
রাত-দিন হাড়ভাঙ্গা পরিশ্রম করো? রিযিকের অন্বেষণে আত্মীয়- 
স্বজনের মায়া ত্যাগ করে দেশের বাইরে পাড়ি জমাতেও তুমি 
দ্বিধাবোধ কর না কেন? তুমি আল্লাহ্‌র পক্ষ থেকে রিযিক আসার 
অপেক্ষায় বাড়ীতে হাত গুটিয়ে বসে থাক না কেন? দুনিয়া 
অন্বেষণের কাজে তুমি তোমার সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় কর; কিন্তু 
আখেরাত অন্বেষণের কাজে তোমার এত অবহেলা কেন? অথচ 
দুর্টিই তারুদীরে লিখিত আছে? তুমি অসুস্থ হলে কেন ডাক্তারের 
কাছে যাও? সবচেয়ে ভাল চিকিৎসালয় এবং যোগ্য ডাক্তার খুঁজে 
পাওয়ার চেষ্টা কর কেন? এসব ক্ষেত্রে কেন তুমি তাক্দীরের 
উপর নির্ভর করে হাত গুটিয়ে বসে থাক না? 

অতএব বুঝা গেল, মানুষের নিজস্ব ইচ্ছা শক্তি রয়েছে, কেউ 
তাকে বাধ্য করে না। ফলে সে দুনিয়ার কাজে যেমন ব্যস্ত, তাকে 
আখেরাতের কাজে তার চেয়ে অনেকগুণ বেশী ব্যস্ত হতে হবে। 


119 


সম্মুখীন হতে হবে| :42 
পাঁচ. পথপ্রদর্শন এবং পথভ্রষ্টকরণ কি একমাত্র আল্লাহ্‌র 
হাতে?: আমরা ইতিপূর্বে বিচ্ছিন্নভাবে এ বিষয়টির প্রতি ইঙ্গিত 
করেছি। পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহ্‌র অকাট্য বক্তব্য অনুযায়ী, 
একমাত্র আল্লাহই কাউকে পথ দেখান আবার কাউকে পথভ্রষ্ট 
করেন। এরশাদ হচ্ছে, 
৭ ৪১৬০] Lilt Bie ভি এক (০০ ৬ চি ০) 
[39 
‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল 
পথে পরিচালিত করেন ' (তান'আম ৩৯)|। অন্যত্র মহান আল্লাহ 
বলেন, 
[31 dl 2১১০] (ES oh GAG EF 
‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ 
প্রদর্শন করেন’ (ন্দ্দাছহ্ির ৩১)| হাদীছে কুদসীতে মহান আল্লাহ 
এরশাদ করেন, 
4:০১ 35583 ES ৩5৭14 ভর Sc 


14, মুহাম্মাদ ইবনে ছালেহ উছায়মীন, রিসালাহ ফিল-কাযা ওয়াল-কলাদার 
(রিয়ায: মাদারুল ওয়াত্বান, প্রকাশকাল: ১৪২৮ হিঃ), ১৪-১৮। 
120 


“হে আমার বান্দারা! আমি যাকে হেদায়াত করেছি, সে 
ব্যতীত তোমাদের সবাই পথভ্রষ্ট। অতএব, তোমরা আমার নিকট 
হেদায়াত প্রার্থনা কর; আমি তোমাদেরকে হেদায়াত করব'। 75 
এভাবে আরো বহু আয়াত এবং হাদীছ আছে, যেগুলি প্রমাণ করে, 
হেদায়াত এবং পথভ্রষ্টতা দুর্টিই একমাত্র আল্লাহ্‌র হাতে ৷ 
পথভ্রষ্ট করেন আবার তিনিই তাকে শাস্তি দিবেন, এতে কি যুলম 
প্রমাণিত হয় না?! 

আল্লাহ্‌র ন্যায়-ইনছাফের প্রতি সন্দেহ পোষণ করা মোটেই 
উচিৎ নয়। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনেক জায়গায় 
স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে, তিনি কারো প্রতি তিল 
পরিমাণও যুলম করেন না। যেমনঃ তিনি বলেন, 

[4০1০০ ৯১] Gl ls D5 5) 
(রুহ্ছাছিলাত ৪৬)| অন্যত্র মহান আল্লাহ বলেন, 
[49৯ ০০] AT 551355351০৩ ৮৬৪ ৩০০০) 

“তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে । আপনার 


14. ছহীহ মুসলিম/১০৪০, হা/২৫৭৭, “সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং 
শিষ্টাচার’ অধ্যায়, 'যুলম হারাম’ অনুচ্ছেদ। 
121 


পালনকর্তা কারো প্রতি যুলম করবেন না’ (কাহৃফ ৪৯) 1 

দ্বিতীয়তঃ আল্লাহ বান্দাকে স্বাধীন ইচ্ছাশক্তি, কৰ্মশক্তি, সুষ্ঠ 
বিবেক-বুদ্ধি দিয়ে এবং ইসলামী স্বভাবের উপরে সৃষ্টি করেছেন। 
এরপর আসমানী কিতাব অবতীর্ণ করে এবং নবী-রাসূল 
(আলাইহিমুস সালাম) প্রেরণের মাধ্যমে তার সামনে হু ও বাতিল 
দুটি পথই তুলে ধরেছেন। এরশাদ হচ্ছে, 

3০৯ ০৮-] ৫05৫ এ SEY JAY 

‘আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ 
হোক, না হয় অকৃতজ্ঞ হোক’ (দাহ্র ৩)| কিন্তু এতকিছুর পরও 
যখন সে স্বেচ্ছায় গোমরাহীর পথ বেছে নিয়েছে, তখন সে 
আল্লাহ্র তাওফীক থেকে বঞ্চিত হয়েছে এবং আল্লাহ তার 
ET 
এটিই হচ্ছে আল্লাহ কর্তৃক কাউকে পথভ্রষ্ট করার অর্থ এবং এতে 
আল্লাহ্‌র ন্যায়-ইনছাফ ডা | কেননা আল্লাহ কারো 
দায়িত্বভার ছেড়ে দিয়ে ব্যক্তির উপরেই তা চাপিয়ে দিলে সে 


14, আল্লাহ যে কারো প্রতি সামান্যতম যুলম করেন না, সে সম্পর্কে আরো 
জানতে হলে নিম্নোক্ত আয়াতসমূহ দেখুন: (আলে-ইমরান ১৮২, হজ্জ ১০, 
আনফাল ৫১, কাফ ২৯, ইয়াসীন ৫৪, আফিয়া ৪৭, হুদ ১৭৭, যিলযাল ৭- 
৮ ইত্যাদি) | উল্লেখ্য যে, এসব আয়াতের অধিকাংশই ই তোপূর্বে গত 


হয়েগেছে। 
122 


নিশ্চিত পথভ্রষ্ট হবে। 4? সেজন্য রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম) এভাবে দো'আ করতে বলতেন, 
42৯০ 28০ ০৮ এ! এ ১৬৮ 

‘আপনি আমাকে আমার নিজের উপর এক পলকের জন্যও 
ছেড়ে দিবেন না?।1% 

পক্ষান্তরে আল্লাহ কর্তৃক কাউকে হেদায়াত দানের অর্থ হচ্ছে, 
তাকে তাওফীক দেওয়া এবং কল্যাণকর কাজে তাকে সহযোগিতা 
করা। সেজন্য সত্যিকার অর্থে কেউ হেদায়াত প্রত্যাশী হয়ে 
তদ্নুযায়ী প্রচেষ্টা চালালে আল্লাহ তার সামনে কল্যাণের দুয়ার 
খুলে দেন। আর এতে মহান আল্লাহ্‌র রহমত এবং অনুকম্পাই 
প্রমাণিত হয়।147 

শায়খুল ইসলাম ইবনে তায়মিইয়াহ (রহেমাহল্লাহ) বলেন, 
মহান আল্লাহ বান্দাকে এককভাবে তাঁর ইবাদত-বন্দেগী করতে 
বলেছেন, বরং এই উদ্দেশ্যেই তাকে সৃষ্টি করেছেন এবং তিনি 
তাকে ইসলামী স্বভাব দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু সে 


14. ছালেহ আলুশ্‌ শায়খ, জামেউ শুরূহিল আকীদাতিত ত্ৃহাবিইয়াহ, ১/৫৬৩- 
৫৬৫ । 

1%, সুনানে আবু দাউদ, হা/৫০৯০, ‘শিষ্টাচার’ অধ্যায়, “সকালে কি বলবে" 
অনুচ্ছেদ, ইমাম আলবানী হাদীছটিকে ‘হাসান’ বলেছেন। 

14. ছালেহ আলুশ্‌ শায়খ, জামেউ শুরূহিল আকীদাতিত ত্ৃহাবিইয়াহ, ১/৫৬৩- 


৫৬৫ । 
123 


আল্লাহ্‌র উদ্দেশ্য এবং তার নিজস্ব সৃষ্টিগত স্বভাবের বিরুদ্ধাচরণ 
করার শাস্তিস্বরূপ আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন।148 

শায়খ ফাওযান *** (হাফেযাহুল্লাহ) বলেন, আল্লাহ যাকে ইচ্ছা 
হেদায়াত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। যে ব্যক্তি 
হেদায়াত ও কল্যাণ পেতে চায় এবং তা পাওয়ার জন্য 
আত্মনিয়োগ করে, আল্লাহ তার জন্য অনুগ্রহ করে তার 
হেদায়াতের পথ সহজ করে দেন। এরশাদ হচ্ছে, 


0901 2১০০] ₹ ৬০0 লি ৯৬৩৫০ ও ৬৪৬৬০) 


1», মাজমু'উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ১৪/৩৩১-৩৩৩। 

1”, ছালেহ ইবনে ফাওযান ইবনে আব্দুল্লাহ আল-ফাওযান একজন বিখ্যাত 
আলেমে দ্বীন। তিনি ১৩৫৪ হিজরীতে জন্মগ্রহণ করেন। 'শারী'আহ' 
অনুষদ থেকে ১৩৮১ হিজরীতে তিনি অনার্স ডিগ্রী লাভ করেন। “ফিকৃহ' 
বিভাগ থেকে এম. এ. এবং পিএইচডি সম্পন্ন করেন। তাঁর শিক্ষকমণ্ডলীর 
মধ্যে শায়খ আব্দুল আযীয ইবনে বায এবং মুহাম্মাদ ইবনে আমীন 
শানব্ীত্বী-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমান তিনি সউদী 
আরবের ‘উচ্চ ওলামা পরিষদ’ এবং “গবেষণা ও ফৎওয়া বোর্ড'-এর 
একজন অন্যতম সদস্য। শায়খ ফাওযান “মাজমৃণউ ফাতাওয়া ফিল 
আক্ীদাতি ওয়াল ফিকহ" (৪ খণ্ড), ‘শারহু কিতাবিত্‌ তাওহীদ", 
“আহকামিল আত্ব'ইমা ফিল ইসলাম, 'আত-তাহক্বীক্কাতুল মারযিইয়াহ ফিল 
(শায়খ ফাওযান রচিত আল-ফাতাওয়া" এন্থের ভুমিকা, (রিয়ায: 
মাড়াবেউল মাদীনা, প্রথম প্রকাশ: ১৪১৫হি), ১/৫-৮)| 

124 


[7-5 
‘অতএব, যে দান করে, আল্লাহভীরু হয় এবং উত্তম বিষয়কে 
সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান 
করব’ (লায়ল ৫-৭)| পক্ষান্তরে যে হেদায়াত প্রাপ্তি কামনা করে 
না; বরং হেদায়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তার এমন 
ওদ্ধত্য আচরণের শাস্তিস্বরূপ তার জন্য গোমরাহীর পথ সহজ 
করে দেন। মহান আল্লাহ বলেন, 
১১৪, ] SA IS il 2% HELL Kn bly 
[10-8 : Jl 
‘আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় এবং উত্তম 
বিষয়কে মিথ্যা মনে করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ 
পথ দান করব’ (লায়ল ৮-১০)। সেজন্য আল্লাহ পবিত্র কুরআনের 
বহু আয়াতে বলেন, 
৩505) 0৪ ৩3:০০) 
“আর আল্লাহ যালেম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না’ 
(বাকারাহ ২৫৮, আলে ইমরান ৮৬, তওবাহ ১৯ ও ১০৯, 
ভুম্নআহ & ছফ ৭)| তিনি আরও বলেন, 
০০ 
“নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না 


(বাকারাহ ২৬৪, তওবাহ ৩৭) তিনি অন্যত্র বলেন, 
125 


৫৩544017580 ৩4 3 289) 

“আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথণপ্রদর্শন করেন না 
(মায়েদাহ ১০৮, তওবাহ ২৪ ও ৮০, ছফ 6) | দেখা গেল, তাদের 
যুলম, কুফরী ও পাপাচারের কারণেই আল্লাহ তাদেরকে হেদায়াত 
করেন না। অতএব, বান্দা নিজেই নিজের পথভ্রষ্টের জন্য দায়ী 
এবং সে নিজেই নিজের উপর যুলম করে। এরশাদ হচ্ছে, 

[3:১০০/৯১৬] 43558552096 S55 (৬০১ 

‘আল্লাহ তাদের প্রতি অবিচার করেননি ; বরং তারা ই স্বয়ং 
নিজেদের প্রতি যুলম করেছিল" (নাহল ৩৩) !» 

ধরা যাক দুই ব্যক্তি রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। তাদের একজন 
মসজিদে প্রবেশ করল। কিন্তু অপরজন গেল নাইট ক্লাবে! তাহলে 
আল্লাহ কি নাইট ক্লাবে গমনকারীর প্রতি যুলম করলেন?! কখনই 
না, আল্লাহ্র কসম করে বলছি, তিনি তার প্রতি যুলম করেন নি। 
কারণ তিনি তাকে সেখানে যেতে বাধ্য করেন নি | বরং আল্লাহ 
উভয়ের মনের গতি সম্পর্কে সম্যক অবগত। অতএব মসজিদে 
প্রবেশকারীর মনের কথা জেনেই তিনি তাকে মসজিদে প্রবেশের 
পথ সহজ করে দিয়েছেন। পক্ষান্তরে সম্পূর্ণ স্বেচ্ছায় নাইট ক্লাবে 
গমনকারীর সেখানে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের কথা জেনেই তিনি ঘৃণা 


1১. জামেউ শুরূহিল আক্বীদাতিত ত্বহাবিইয়াহ, ১/২১৩। 
126 


এবং রাগ সত্ত্বেও তার পথ ও সহজ করে দিয়েছেন। ১! বুঝা গেল, 
আল্লাহ কারো প্রতি সামান্যতম যুলম করেন না। মহান আল্লাহ 
বলেন, 
৪১১] SE 4257 ০০9। 55 ৫5 ০০এ। 0৪ TM 
[445৯ 
‘নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি সামান্যতম যুল ম করেন না, 
কিন্তু মানুষ নিজেই নিজের উপর যুলম করে' (ইউনুস ৪8) 
ছয়, ঝুলন্ত ( 9.০) এবং অনড় ( 91৩4) তাকদীর 
অনুযায়ী সবকিছু লিখে থাকেন, তাহলে নিম্নোক্ত আয়াতটির অর্থ 
কি? এরশাদ হচ্ছে, 
[39:১০ ৪১৯০] (EG 255 DA} 
‘আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং বহাল রাখেন * (রাণ্দ 
৩৯)| অনুরূপভাবে মানুষের হায়াত-মউত, রিষিরু যদি সুনির্ধারিত 
হয়ে থাকে, তবে নিম্নোক্ত হাদীছের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু 
'আলাইহি ওয়াসাল্লাম) বলেন, 
iz 0০09 HILLS, গু 54 ME 
“যে ব্যক্তি তার রূযীর প্রশস্ততা এবং আয়ু বৃদ্ধি কামনা করে, 


১. হালিল ইনসান মুসাইয়্যার আও মুখাইয়্যার?/২৪। 
127 


সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে’ । 1১,133 

জবাবে বলা যায়, তাকদীর দুই প্রকার: 

এক. অনড় তাকদীর: উম্মুল কিতাব বা লাউহে মাহফুযে 
লিখিত তাক্কদীর এই প্রকারের অন্তর্ভুক্ত । এই প্রকারের তারুদীরে 
কোন পরিবর্তন হয় না। 

দুই. ঝুলন্ত তাকদীর:  ফেরেশতামগ্ুলীর নিকট লিখিত 
তারুদীর এই শ্রেণীর অন্তর্ভুক্ত । এই প্রকার তারুদীরে পরিবর্তন 
ঘটে ৷ সুতরাং রিযিক, আয়ু লাউহে মাহফুযে অনড় রয়েছে, তাতে 
বিন্দুমাত্র কোন পরিবর্তন হয় না। তবে ফেরেশতামণ্ডলীর দফতরে 
লিখিত রিযিক, আয়ু ইত্যাদিতে পরিবর্তন হতে পারে।15 

ইবনে তায়মিইয়াহ (রহেমাহুল্লাহ) বলেন, মানুষের আয়ু দুই 
ধরনের: এক ধরনের আয়ু অনড়, যা আল্লাহ ছাড়া আর কেউ 
জানে না। দ্বিতীয় প্রকারের আয়ু কোন শর্তের সাথে সম্পর্কযুক্ত 
হয়ে থাকে। এর আলোকে রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)- 
এর নিম্নোক্ত হাদীছটির অর্থ স্পষ্ট হয়ে উঠে, 


15. ছহীহ মুসলিম, হা/২৫৫৭, “সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং 
শিষ্টাচার’ অধ্যায়, ‘আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন 
করা হারাম’ অনুচ্ছেদ | 

"79, ড. ওমর সুলায়মান আশক্কার, আল-কাযা ওয়াল-কাদার, পৃ: ৬৬। 


1, আল-ঈমান বিল কাযা ওয়াল কাদার/১২৫। 
128 


14)1-523 হস 80349 A, এ 528 তা 55৩ 

মহান আল্লাহ ফেরেশতাকে বান্দার আয়ু লেখার নির্দেশ দেন 
এবং তাঁকে বলে দেন, বান্দা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তুমি 
তার বয়স এত বছর বাড়িয়ে দিও। কিন্তু তার বয়স বাড়বে কি 
বাড়বে না সে বিষয়ে ফেরেশতা কিছুই জানেন না। কেবল 
আল্লাহই তার সুনির্দিষ্ট বয়স সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। তারপর 
তার মৃত্যু এসে গেলে আর সময় দেওয়া হয় না। 5 তাঁকে 
মানুষের রিযিক কম-বেশী হয় কিনা জিজ্ঞেস করা হলে তিনি 
বলেন, রিষিক দুই প্রকার: এক প্রকারের রিযিক সম্পর্কে 
কেবলমাত্র আল্লাহই জ্ঞান রাখেন এবং এই প্রকারের রিযিকে 
কোন পরিবর্তন হয় না। দ্বিতীয় প্রকারের রিযিক সম্পর্কে আল্লাহ 
ফেরেশতামণ্লীকে অবহিত করান | এই প্রকারের রিযিক কম - 
বেশী হওয়ার বিষয়টি বান্দার কর্মের উপর নির্ভর করে। 5 

বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে হাফেয ইবনে হাজার 
(রহেমাহুল্লাহ) বলেন, উদাহরণস্বরূপ বলা যায়, ফেরেশতাকে বলা 
হয় যে, অমুক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তার বয়স হবে 
১০০ বছর আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তার বয়স হবে 
৬০ বছর। কিন্তু আল্লাহ তাঁর চিরন্তন জ্ঞানের মাধ্যমে জানেন যে, 


1», ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/৫১৭। 
15০. প্রাপ্তক্ত, ৮/৫৪০। 
129 


সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে নাকি ছিন্ন করবে। সেজন্য 
আল্লাহ্‌র জ্ঞানে যা রয়েছে, তার কোন পরিবর্তন ঘটে না। কিন্তু 
ফেরেশতার জ্ঞানে যা রয়েছে, তাতে পরিবর্তন ঘটতে পারে। এই 
দিকে ইঙ্গিত করে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে 
দেন এবং বহাল রাখেন * (রা"দ ৩৯)|। সুতরাং মিটিয়ে দেওয়া বা 
বহাল রাখার বিষয়টি ঘটে ফেরেশতার জ্ঞানের ক্ষেত্রে । কিন্তু 
উম্মুল কিতাব বা লাউহে মাহফুযে যা রয়েছে, তাতে তেমনটি ঘটে 
না। আর লাউহে মাহফুযের সবকিছুই আল্লাহ্‌র জ্ঞানে রয়েছে। 
প্রথম প্রকারকে বলা হয়, অনড় তারুদীর এবং দ্বিতীয় প্রকার হল, 
ঝুলন্ত তাকদীর । '১” সেজন্য “ঝুলন্ত তাক্বদীর’ও মূলতঃ আল্লাহ্‌র 
চিরন্তন জ্ঞানের ক্ষেত্রে ঝুলন্ত নয়; বরং সেটিও অনড় ।155 
ওলামায়ে কেরাম এ প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন, 
অনাকাংখিত যে কোন বিপদাপদ, বালা-মুছীবতে ধৈর্যধারণ করা 
অপরিহার্য । ফলে বিপদাপদ এবং দুঃখ-কষ্টে ধৈর্য্যহারা হওয়া যাবে 
না, অস্থিরতা প্রকাশ করা যাবে না। অধৈর্ধ্য হয়ে ক্রোধান্বিত 
হওয়া, বুক চাপড়ানো, চুল ছেড়া ইত্যাদি কর্মকাণ্ড নেহায়েত 
অন্যায়। মনে রাখতে হবে, আল্লাহ্‌র সিদ্ধান্তে বিচলিত হওয়া, 


157 ইবনে হাজার, ফাতহুল বারী, ১০/৪৩০ | 


15. মিরক্কাতুল মাফাতীহ শারহু মিশকাতিল মাছাবীহ, ২/২৪০ । 
130 


আপত্তি পেশ করা মুমিনের বৈশিষ্ট্য নয় | কিন্তু প্রশ্ন হল, 
বিপদাপদে ধৈর্যধারণের সাথে সাথে সন্তুষ্ট হওয়াও কি অপরিহার্য? 
এর সঠিক জবাব হচ্ছে, সন্তুষ্ট হওয়া অপরিহার্য নয়; বরং উত্তম। 
কারণ শরী ‘আতে বিপদাপদে সন্তুষ্ট থাকা অপরিহার্য মর্মে কোন 
নির্দেশ আসেনি । তাছাড়া বেশীর ভাগ মানুষের ক্ষেত্রে সেটি 
অসম্ভবও বটে। 

তবে দোষ-ত্রটি, অন্যায়-অপকর্ম ইত্যাদিতে সন্তুষ্ট হওয়া 
উচিৎ নয়; বরং সেগুলিকে ঘৃণা করে পরিত্যাগ করতে হবে।+% 

শায়খ উছায়মীন (রহেমাহুল্লাহ) আরো স্পষ্ট এবং সুন্দরভাবে 
বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, অনাকাঙ্খিত বালা-মুছীবতের 

এক. অসন্তোষ প্রকাশ: এই প্রকারের অবস্থান হারাম; বরং 
তা কবীরাহ গোনাহের অন্তর্ভুক্ত । গালে আঘাত করা, চুল 
উপড়ানো, জামা ছেড়া, নিজের ধ্বংস কামনা করা ইত্যাদি বালা- 
মুছীবতে অসন্তোষ প্রকাশের অন্যতম নিদর্শন। 

দুই. ধৈর্যধারণ: আর ধৈর্যধারণের অর্থ হচ্ছে নিজের মন, 
মুখ এবং অঙ্গ-প্রত্যঙ্গকে অসন্তোষ প্রকাশের নিদর্শনসমূহ থেকে 


1», মাজমৃউ ফাতাওয়া, ৮/১৯১; শিফাউল আলীল /৫৪৫-৫৪৬; ড. ফারূক 
আহমাদ, আল-কাযা ওয়াল কাদার ফিল-ইসলাম, (বৈরূত: আল-মাকতাবুল 
ইসলামী, দ্বিতীয় প্রকাশ: ১৯৮৬ ইং), ১/১৭৯। 

131 


নিয়ন্ত্রণ করা । বালা-মুছীবতের ক্ষেত্রে এই প্রকারের অবস্থান 
অপরিহার্য 

তিন. সন্তুষ্ট হওয়া: ধৈর্যধারণ করা এবং সন্তুষ্ট হওয়ার মধ্যে 
পার্থক্য রয়েছে। ধৈর্য্যধারণকারী বালা-মুছীবতকে হযম করে নেয় 
ঠিকই, কিন্তু তার মনের ভেতরে সেটি কঠিন এবং কষ্টদায়ক 
হিসাবেই গণ্য হয়। পক্ষান্তরে সন্তুষ্ট প্রকাশকারী সেটিকে 
কষ্টদায়কই মনে করে না; বরং সে মানসিকভাবে খুশী এবং 
প্রশান্ত হয়। সে মনে করে, তার কিছুই হয়নি। ইবনে তায়মিইয়াহ 
(রেহেমাহুল্লাহটসহ বেশীরভাগ বিদ্বানের নিকট বালা-মুছীবতে সন্তুষ্ট 
হওয়া যরূরী নয়; বরং উত্তম। 

চার. শুকরিয়া আদায় করা: অর্থাৎ ‘আলহামদুলিল্লাহ’ পাঠ 
করা এবং বিপদটিকে নে‘মত মনে করা । কেউ বলতে পারে, কিন্তু 
এটি কিভাবে সম্ভব? আমরা বলব, আল্লাহ কাউকে তাওফীক দিলে 
সেটি অসম্ভব কিছু নয়। কারণ: 

প্রথমত: যখন সে জানবে যে, এই বিপদ তার পাপের 
কাফফারাহ স্বরূপ এবং পরকাল পর্যন্ত পাপের শাস্তিকে বিলম্বিত 
করার চেয়ে ইহকালে শাস্তি হয়ে যাওয়া উত্তম, তখন তার জন্য 
এই বিপদ নে“মতে পরিণত হবে এবং এর কারণে সে আল্লাহ্‌র 
শুকরিয়া আদায় করবে। 

দ্বিতীয়ত: মুছীবতে ধৈর্যধারণ করলে বান্দাকে উত্তম প্রতিদান 


132 


দেওয়া হয়। এরশাদ হচ্ছে, 
[101 ৯১] €৬-৯৪৯০৯৯১০। 39) 
ধৈর্যযধারণকারীদেরকে অগণিত পুরষ্কার প্রদান করা হয়’ 
(বৃষার ১০)| সুতরাং এই কথা স্মরণ করে সে আল্লাহ্‌র শুকরিয়া 
আদায় করবে ।1০ 


তাকদীর কেন্দ্রিক প্রচলিত কিছু ভুল-ত্রান্তি 

আমাদের সমাজে কতিপয় ভুল-্রান্তি প্রচলিত আছে, যেগুলি 
তাকদীরে বিশ্বাসের পরিপন্থী | এসব ভুল-ত্রান্তি মানুষ কখনও 
কথায়, কখনও কাজে আবার কখনও বিশ্বাসে করে থাকে। 
তাকদীর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু মাসআলাতে আমরা এ জাতীয় 
২/১টি ভুল-ত্রান্তির কথা উল্লেখ করেছি। নীচে প্রচলিত আরো 
এরূপ কতিপয় ভুল-ভ্রান্তি তুলে ধরা হলঃ 

১. তাকদীর বিরোধী কথাবার্তা বলাঃ যেমন: বিপদাপদ এলে 
কেউ কেউ তাক্দীরকে মেনে না নিতে পেরে বলে, হে আল্লাহ! 
আমি কি করেছি? অথবা বলে, আমি এমন ফলাফলের যোগ্য নই! 
অনুরূপভাবে কেউ কেউ কারো বিপদ এলে তার উদ্দেশ্যে বলে, 
বেচারার এমন বিপদ হল, অথচ সে এমন মুছীবতের যোগ্য নয়; 


1০, শারহুল আকীদাতিল ওয়াসেত্বিইয়াহ, ১/৩৪৯-৩৫০। 
133 


তাকদীর তার প্রতি অবিচার করেছে! 

এসব তারুদীর বিরোধী কথাবার্তা। সবকিছুতে যে আল্লাহ্‌র 
হিকমত রয়েছে, সে সম্পর্কে তার অজ্ঞতা থাকার কারণেই সে 
এমন কথাবার্তা বলে | কেননা আল্লাহ বান্দার কাছ থেকে যা 
নিয়েছেন বা তাকে যা দিয়েছেন , সবইতো একমাত্র তাঁরই | তাঁর 
প্রত্যেকটি কর্মে রয়েছে হিকমত এবং রহস্য , যা বান্দা জানে না। 
অতএব, এ জাতীয় বাক্য ব্যবহার বর্জন করতে হবে| 16৫ 

২. মুছীবত এলে ‘যদি’ শব্দ ব্যবহার করাঃ সম্পদ নষ্ট, শস্য- 
ফসলের ক্ষতি, সড়ক দুর্ঘটনা কবলিত হলে অথবা অন্য যে কোন 
বিপদাপদ এলে চিন্তিত, রাগান্বিত ও বিরক্ত হয়ে অনেকেই বলে, 
যদি আমি এমন করতাম, তাহলে এমনটি হত না অথবা, আমি 
যদি এমন করতাম, তাহলে এমন হত! আমি যদি সফর না 
করতাম, তাহলে দুর্ঘটনা থেকে রক্ষা পেতাম! 

এ ধরনের বাক্য ব্যবহার মারাত্মক ভুল এবং ব্যক্তির 
অজ্ঞতার পরিচায়ক । কারণ মুছীবতে বান্দাকে ধৈর্যধারণ এবং 
তওবার নির্দেশ দেওয়া হয়েছে। আর এসব ক্ষেত্রে ‘যদি’ শব্দটি 
ব্যবহার করলে বান্দার আফসোস এবং দুশ্চিন্তা বাড়া ছাড়া কমে 
না। তাছাড়া এতে তাকদীরের বিরোধিতার ভয়তো থেকেই 


19, আল-ঈমান বিল-কাযা ওয়াল ক্বাদার/১৫২। 
134 


যায় ৷ 36 


সেকারণেই আল্লাহ মুনাফিকদেরকে ভর্থসনা করে তাদের এ 
ধরণের বাক্য তুলে ধরে বলেন, 

[154:৩1০০ 0 ৮১১] (ERG ৫9 ৩2৩৪ AS ৩5 এ ৩৫ সু 

‘আমাদের যদি কিছু করার থাকত , তাহলে আমরা এখানে 
নিহত হতাম না" (আলে ইমরান ১৫৪) 
ul J ৪১৭] biG Sul 55 sl) i টি 

[168 

“তারা হলো এসব লোক, যারা (যুদ্ধে না যেয়ে) বসে থাকে 
এবং তাদের ভাইদের সম্বদ্ধে বলে , যদি তারা আমাদের কথা 
শুনত, তবে নিহত হত না’ (আলে ইমরান ১৬৮)। আল্লাহ তাদের 
এ জাতীয় কথার জবাব দিয়েছেন এভাবে, 


০৮০০ ঢা 2১০] € ৩39৩ ক JOULES ELE Hy 


[168 


15. সুলায়মান ইবনে আব্দুল্লাহ, তায়সীরুল আযীযিল হামীদ ফী শারহি 
কিতাবিত তাওহীদ, তাহক্কীক্ক: উসামা উতায়বী, (রিয়া: দারুছ ছুমায়ঈ, 
প্রথম প্রকাশ: ২০০৭ ইং), ২/১১৬০; আব্দুর রহমান ইবনে নাছের সা'দী, 
আল-কওলুস সাদীদ শারহু কিতাবিত তাওহীদ, তাহকীক্: ছবরী ইবনে 


সালামাহ, (রিয়ায: দারুছ ছাবাত, প্রথম প্রকাশ: ২০০৪ ইং), পৃ: ২৬৮- 
২৬৯। 


135 


“তাদেরকে বলে দিন , এবার তোমরা তোমাদের নিজেদের 
উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও , যদি তোমরা সত্যবাদী হয়ে 
থাক’ (আলে ইমরান ১৬৮| 

আমরা কোন কিছু অর্জনের যথারীতি প্রচেষ্টা চালানো সত্ত্বেও 
যদি তা অর্জন করতে না পারি, তাহলে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম) প্রদর্শিত নীতিমালা মেনে চলতে হবে । তিনি বলেছেন, 
এমতাবস্থায় তোমাদের কেউ যেন না বলে, “আমি যদি এমন এমন 
করতাম” । বরং সে যেন বলে, 

40 LE Ey A 93 এ ৩ শু স ৩৯৮ 

“এটিই আল্লাহ নির্ধারিত তাকদীর এবং তিনি যা চেয়েছেন, 
তা-ই হয়েছে। কেননা ‘যদি’ শয়তানের কাজের পথ খুলে 
দেয়” ।£63 

হাদীছটিতে স্পষ্ট ঘোষণা করা হল যে, কোন কিছু ঘটে 
যাওয়ার পরে ‘যদি’ কোন ফায়দা দেয় না। সুতরাং তাকদীরের 
উপর খুশী থাকতে হবে এবং আল্লাহ্‌র পক্ষ থেকে এর প্রতিদানের 
প্রত্যাশী হতে হবে। সাথে সাথে ভবিষ্যতে আরো ভাল কিছু 


15. ছহীহ মুসলিম, হা/২৬৬৪, “তারুদীর' অধ্যায়, ‘দৃঢ় হওয়া, অপারগতাকে 
বর্জন করা, আল্লাহ্‌র সাহায্য প্রার্থী হওয়া এবং তারুদীরের বিষয়টি 


আল্লাহ্‌র উপর ছেড়ে দেওয়া’ অনুচ্ছেদ। 
136 


অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে 1:54 

তবে বিপদাপদ ছাড়াই কল্যাণকর কোন কিছুর আশা করে 
‘যদি’ শব্দটি ব্যবহার করা যায়। যেমনঃ আল্লাহ যদি আমাকে ধন- 
সম্পদ দিতেন, তাহলে তাঁর পথে অনেক ব্যয় করতাম | গতকাল 
যদি আমি ক্লাসে যেতাম, তাহলে অনেক উপকৃত হতাম 1155 

৩. তারুদীর বিরোধী কার্যকলাপ করাঃ যেমন: বিপদাপদ 
এলে সহ্য করতে না পেরে কাপড় ছেড়া, চুল ছেড়া, বুক 
চাপড়ানো, গালে আঘাত করা, বিলাপ করা, বদ দো 'আ করা, 
ধ্বংস কামনা করা ইত্যাদি। এগুলি সবই জাহেলী এবং তাকদীর 
বিরোধী কর্মকাণ্ড। 156 

৪. মৃত্যু কামনা করাঃ অনেকেই বালা-মুছীবতে ধৈর্যধারণ না 
করতে পেরে নিজের মৃত্যু কামনা করে। কিন্তু এটি মস্ত বড় ভুল, 
কোন মুমিনের জন্য মৃত্যু কামনা করা বৈধ নয়। তবে কেউ যদি 
মৃত্যু কামনা করেই, তাহলে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) 


1”. মুহাম্মাদ ইবনে ছালেহ উছায়মীন, আল-কওলুল মুফীদ আলা কিতাবিত 
তাওহীদ, (দাম্মাম: দারু ইবনিল জাওযী, তা. বি.), ২/৩৬১-৩৬২; আল- 
ঈমান বিল-কাযা ওয়াল কাদার/১৫২-১৫৩ 

1, আল-কওলুল মুফীদ আলা কিতাবিত তাওহীদ, ২/৩৬২-৩৬৩। 

1%, ইবনুল কাইয়িম, উদ্দাতুছ ছবেরীন ওয়া যাখীরাতুশ শাকেরীন, (ত্বনত্বা: 
দারুছ ছাহাবাহ, প্রথম প্রকাশ: ১৯৯০ ইং), পৃ: ৬৯। 

137 


নির্দেশিত নিম্নোক্ত পদ্ধতিতে কামনা করতে হবে :57; 


“হে আল্লাহ! আমাকে আপনি এসময় পর্যন্ত বাঁচিয়ে রাখুন, যে 
পর্যন্ত আমার জন্য আমার যিন্দেগী কল্যাণকর হয়। আর আপনি 
আমাকে এ সময়ে মৃত্যু দান করুন, যখন মারা গেলে মৃত্যু আমার 
জন্য কল্যাণকর হয়’ ।1% 

আল্লামা আব্দুর রহমান সা'দী '% (রহেমাহুল্লাহ) উক্ত হাদীছের 


19, আল-ঈমান বিল-কাযা ওয়াল ক্াদার/১৫৫। 

16, ছহীহ মুসলিম, হা/২৬৮০, “দোআ এবং যিকর’ অধ্যায়, 'বিপদাপদে মৃত্যু 
কামনা করা নিন্দনীয়" অনুচ্ছেদ । 

1, শায়খ আব্দুর রহমান ইবনে নাছের ইবনে আব্দুল্লাহ সা‘দী সউদী আরবের 
প্রবীণ এবং বিজ্ঞ আলেমগণের একজন ৷ ১২ই মুহাররম ১৩০৭ হিজরীতে 
সউদী আরবের আল-কাছীম অঞ্চলের উনায়যা শহরে তিনি জন্মগ্রহণ 
করেন। মাত্র ১১ বছর বয়সে তিনি পবিত্র কুরআন হেফয সম্পন্ন করেন 
এবং ২৩ বছর বয়সে শিক্ষক হিসাবে পাঠদান শুরু করেন। তাঁর 
শিক্ষকমণ্ডলীর মধ্যে মুহাম্মাদ ইবনে আমীন শানবীত্বী (১২৮৯-১৩৫১হিঃ)- 
এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ উছায়মীন 
তাঁর সুযোগ্য ছাত্র। 'আল-কৃওলুল মুফীদ ফী মাক্কাছিদিত্‌ তাওহীদ’, 
“তাফসীরুল কারীমিল মান্নান", “ফাতাওয়া সাদিইয়াহ সহ ৩৫টিরও বেশী 
মূল্যবান গ্রন্থ তিনি রচনা করে গেছেন। ১৩৭৬ হিজরীতে তিনি মৃত্যুবরণ 
করেন। আল্লাহ তাঁকে জান্নাত নছীব করুন (শায়খ সাদা প্রণীত 


মাণহাভুসা সালেকীন ওয়া তাওযীহুল ফিকাহি ফিদ দীন" এর শুরুতে 
138 


মৃত্যু কামনা করতে হাদীছটিতে নিষেধ করা হয়েছে। কেননা 
এরূপ মৃত্যু কামনার মধ্যে অনেকগুলি ক্ষতি রয়েছে। তন্মধ্যে: ক. 
বিপদাপদে বান্দাকে ধৈর্য্য ধরতে বলা হয়েছে; কিন্তু মৃত্যু কামনা 
করে সে এই নির্দেশের খেলাফ করে। খ. এমন মৃত্যু কামনা 
মানুষকে মানসিকভাবে দুর্বল করে ফেলে । তাকে অলস ও নিস্তেজ 
করে ফেলে এবং তার হৃদয়ে হতাশার অনুপ্রবেশ ঘটায়। গ. মৃত্যু 
কামনা করা চরম বোকামী এবং অজ্ঞতা । কারণ সে জানে না যে, 
মৃত্যুর পরে তার কি হবে । হতে পারে, যে সমস্যা থেকে সে মুক্তি 
পেতে চাইছে, মৃত্যুর পরে তাকে তার চেয়ে ভয়াবহ পরিস্থিতির 
মুখোমুখি হতে হবে ইত্যাদি। 

৫. আত্মহত্যা করাঃ কেউ কেউ বিপদাপদ, দুঃখ-দুর্দশা 
হওয়ার জন্য আত্মহত্যার মত জঘন্য পথ বেছে নেয়। কিন্তু এটি 
তাকদীর এবং আল্লাহ্‌র সিদ্ধান্তে আত্মসমর্পণের সম্পূর্ণ বিরোধী। 


য়হাক্িকি আশরাফ ইবনে আবুল মাক্ছুদ তার জীবনী উল্লেখ করেছেন 
(রিয়ায: আযওয়াউস সালাফ, প্রথম প্রকাশ: ২০০০ই৩। পু: ৭১৫)/ 

৩ আব্দুর রহমান ইবনে নাছের সা'দী, বাহজাতু কলুলুবিল আবরার ওয়া 
কুররাতু উয়ুনিল আখইয়ার ফী শারহি জাওয়ামি“ইল আখবার/১৯৪-১৯৫, 
হা/৭৭, (রিয়া: মাকতাবাতুল মা'আরেফ, তৃতীয় প্রকাশ: ১৯৮৪ ইং)। 

139 


মহান আল্লাহ এমন জঘন্য কর্মকে হারাম করেছেন এবং এর সাথে 
জড়িত ব্যক্তির জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। এরশাদ 
হচ্ছে, 

UE DS ০০৭১৪ KY 49৬৪ ২১৯ 
29০ চ৮] (AD ৬ ৩১৩৪০৩৮০১5৪ 

[30 

‘আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিঃসন্দেহে 
আল্লাহ তা ‘আলা তোমাদের প্রতি দয়ালু। যে ব্যক্তি সীমালজ্বন 
এবং যুলমের বশবর্তী হয়ে এরূপ করবে , তাকে অচিরেই আমরা 
জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আর ইহা আল্লাহর পক্ষে খুবই 
সহজসাধ্য' (নিসা ২৯-৩০)। ভেবে দেখুন, দুনিয়ার বালা-মুছীবত 
থেকে নিষ্কৃতির আশায় কোন মর্মন্তদ শাস্তির দিকে সে পা 
বাড়ায়! 

৬. কন্যা সন্তান জন্ম নিলে নারায হওয়াঃ মুসলিম হওয়া 
সত্ত্বেও কতিপয় মানুষ জাহেলী যুগের অজ্ঞ মানুষদের মত আচরণ 
করে। কন্যা সন্তান জন্ম নিলে মুখ কালো করে ফেলে। মেডিকেল- 
ক্লিনিকে গেলে আপনি এমন ভূরি ভূরি দৃশ্য দেখতে পাবেন। ছেলে 
হলে ডাক্তার-নার্সরাও খুব খুশী হয়ে খবরটি পরিবেশন করেন; 


1”. আল-ঈমান বিল-কাযা ওয়াল কাদার/১৫৬-১৫৭। 
140 


কিন্তু মেয়ে হলে ব্যাপারটি ঘটে সম্পূর্ণ উল্টা। এটি সম্পূর্ণ 
তাকদীর বিরোধী এবং জাহেলী আচরণ | মহান আল্লাহ জাহেলী 
যুগের এহেন আচরণের নিন্দা করে বলেন, 
১2 ৩০৬59 4865519-2 535৪৬৪৫০০৪৩) 
০০০ তি AMELIE LAT 58 595৩? 
[59-58:০]। ৪১৯] 6৯:৬৬ 
“যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় 
তখন তার মুখ কা লো হয়ে যায় এবং সে অসহ্য মনস্তাপে ক্লিষ্ট 
হতে থাকে । তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ 
থেকে মুখ লুকিয়ে থাকে । সে ভাবে, অপমান সহ্য করে তাকে সে 
(বাঁচিয়ে) রাখবে নাকি তাকে মাটির নীচে পুতে ফেলবে। জেনে 
রেখো, তাদের সিদ্ধান্ত খুবই নিকৃষ্ট ' (নাহল ৫৮-৫৯)। 7£ এর 
আরো কিছু ক্ষতির দিক রয়েছে। যেমন: ক. এমন আচরণের অর্থ 
হল, আল্লাহ্‌র উপঢৌকন ফেরৎ দেওয়া; অথচ উচিৎ ছিল সাদরে 
এই উপহার গ্রহণ করা এবং আল্লাহ্‌র শুকরিয়া আদায় করা । 
আল্লাহ্‌র ক্রোধের মুখোমুখি হওয়ার জন্য এই একটি পয়েন্টই 
যথেষ্ট। খ. এমন কর্মকাণ্ডের মাধ্যমে নারী জাতির মান-সম্মানে 


2 


172. জাসেম দাওসারী, ছওনুল মাকরুমাত বিরি'আয়াতিল বানাত, (কুয়েত: 
মাকতাবাতু দারিল আকুছা, প্রথম প্রকাশ: ১৯৮৬ ইং), পৃ: ১৬। 
141 


আঘাত করা হয়। গ. এমন আচরণের মাধ্যমে ব্যক্তি তার নিজের 
অজ্ঞতা, মূর্খতা, বোকামি এবং স্বল্প বুদ্ধিতার পরিচয় দেয়।  ঘ. 
এতে জাহেলী যুগের মানুষদের আচরণের সাথে সাদৃশ্যের 
বিষয়টিতো রয়েছেই ।173 

মানুষ জানে না, কিসে তার জন্য অধিক কল্যাণ নিহিত 
রয়েছে। তাছাড়া মেয়েরাই হচ্ছে মা, বোন, স্ত্রী এবং তারাই 
সমাজের অর্ধেক । আর বাকী অর্ধেক হচ্ছে পুরুষ, কিন্তু তাদেরকে 
গর্ভে ধারণ করে মেয়েরাই । ফলে পুরো সমাজটাই যেন মেয়েদের 
সমাজ ।| 

তাদের মর্যাদা বর্ণনায় কুরআন এবং হাদীছে অনেক বক্তব্য 
এসেছে। আল্লাহ বলেন, 

[49:5)১২।। ৪১৯] 5 25৩3 ০ BUS ৩৭ LEY 

“তিনি যাকে ইচ্ছা কন্যা এবং যাকে ইচ্ছা পুত্র উপহার দেন, 
(শুরা ৪৯)|। এখানে আল্লাহ মেয়েদেরকে পুরুষদের আগে উল্লেখ 
করেছেন এবং উভয়কে উপহার হিসাবে আখ্যা দিয়েছেন। 


i ie LTE bd SEL tN batt is 


"3, ইবনুল ক্কাইয়িম, তুহফাতুল মাওদুদ ফী আহকামিল মাওলুদ, তাহকীক: 
সালীম ইবনে ঈদ হেলালী সালাফী, (দাম্মাম: দারু ইবনিল ক্কাইয়িম এবং 
জীযাহ: দারু ইবনে আফফান, প্রথম প্রকাশ: ১৪২১ হি:), পৃ: ৪৯-৫০ | 

142 


অতঃপর সে তাদের প্রতি অনুগ্রহ করে, এ ব্যক্তির জন্য তার 
কন্যারা জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়’ 7 

৭. হিংসা করাঃ হিংসা একটি দূরারোগ্য ব্যাধি। খুব কম 
মানুষই এথেকে বেঁচে থাকতে পারে । সেজন্য বলা হয়, 

“কেউই হিংসা মুক্ত নয়। তবে হীন মনের মানুষ তা প্রকাশ 
করে; কিন্তু মহৎ ব্যক্তি তা গোপন রাখে। 1” হিংসুক কর্তৃক 
হিংসিত ব্যক্তির কল্যাণকর কোন কিছুর পতন কামনা অথবা 
হিংসুক কর্তৃক হিংসিত ব্যক্তির কল্যাণকর কোন কিছু প্রাপ্তিকে 
অপছন্দ করার নাম হিংসা। 

হিংসা তারুদীর বিরোধী জঘণ্য আচরণ ৷ কেননা হিংসুক 
আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। সে যেন বলতে চায়, অমুক যোগ্য 
নয়, তদুপরি তাকে দেওয়া হল! অমুক পাবার যোগ্য, অথচ তাকে 
মাহরূম করা হল! ভাবখানা এরূপ যে, হিংসুক তার ব্যক্তিগত 


174. ছহীহ বুখারী, হা/৫৯৯৫, ‘শিষ্টাচার’ অধ্যায়, "সন্তানের প্রতি দয়া করা, 
তাদেরকে চুমু খাওয়া এবং তাদের সাথে আলিঙ্গন করা’ অনুচ্ছেদ; ছহীহ 
মুসলিম, হা/২৬২৯, “সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং শিষ্টাচার’ 
অধ্যায়, “কণ্যা সন্তানদের প্রতি অনুগ্রহ প্রদর্শনের ফযীলত’ অনুচ্ছেদ | 


17 মাজমূণ্উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ১০/১২৪-১২৫। 
143 





দৃষ্টিভঙ্গি পেশ করে আল্লাহকে পরামর্শ দিচ্ছে! সে এমন আচরণের 
মাধ্যমে আল্লাহ্‌র ফায়ছালার দুর্নাম করে! 

অতএব সর্বপ্রকার হিংসা বর্জন করতে হবে৷ মনে রাখতে 
হবে, আল্লাহ্‌র সবকিছুতে প্রভূত কল্যাণ এবং হিকমত রয়েছে । 1 

৮. আল্লাহ্‌র উপর কসম করাঃ যেমন: কেউ কারো সম্পর্কে 
বলল, আল্লাহ্‌র কসম! আল্লাহ অমুককে ক্ষমা করবেন না। 
আমাদের সমাজে এমনটি অনেক সময় লক্ষ্য করা যায়। এমনকি 
ভাল মানুষ কর্তৃকও কখনও কখনও এমন ঘটনা ঘটে। ধরা যাক, 
কেউ কাউকে ভাল কাজের দা“ওয়াত দিল, কিন্তু সে তার আহ্বানে 
সাড়া না দিয়ে পাপকাজে নিমজ্জিত থাকল । এমতাবস্থায় এই দাঈ 
নিরাশ হয়ে তাকে উপদেশ দেওয়া ছেড়ে দেয়; বরং হয়তোবা তার 
উদ্দেশ্যে বলে, আল্লাহ্‌র কসম! কস্মিনকালেও আল্লাহ তোমাকে 
ক্ষমা করবে না। 

মনে রাখতে হবে, এ ধরণের বাক্যের ব্যবহার খুবই ভয়াবহ ৷ 
ইহা একদিকে যেমন আমল বিনষ্ট হওয়ার কারণ, অন্যদিকে 
তেমনি তাকদীর বিরোধী ৷ কেননা হেদায়াত আল্লাহ্‌র হাতে। 
তাছাড়া মানুষের শেষ ভাল হবে কি মন্দ হবে তা একমাত্র আল্লাহ 
ছাড়া আর কেউই জানে না। এমন বাক্য ব্যবহারকারীকে কে 


1 আল-ঈমান বিল-কাযা ওয়াল ক্কাদার/১৫৪-১৫৫। 
144 


বলেছে যে, আল্লাহ এ পাপীকে ক্ষমা করবেন না? আল্লাহ্‌র রহমত 
আটকানোর অপচেষ্টা করার অধিকার তাকে কে দিয়েছে?! 

হাদীছে এসেছে, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, 
এখ। 3 5 05 Ls এ 012 ০১৪ 4d 85 Y এ 0৪ ১৯০ 0৯ 

“এক ব্যক্তি বলল, আল্লাহ্‌র কসম! আল্লাহ অমুককে ক্ষমা 
করবেন না। তখন আল্লাহ বললেন, আমার উপর কসম করে কে 
বলে যে, আমি অমুককে ক্ষমা করব না? (সে জেনে রাখুক!) আমি 
অমুককে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তোমার আমল নষ্ট করে 
দিয়েছি” । 177 


17, ছহীহ মুসলিম, হা/২৬২১, “সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং 
শিষ্টাচার’ অধ্যায়, “মানুষকে আল্লাহ্‌র রহমত থেকে নিরাশ করা নিষেধ, 


মূ ! 
145 


তাকদীর বিষয়ে একজন মুমিনের করণীয়ঃ 

বান্দাকে তাক্কদীরের প্রতি ঈমান আনতে হবে এবং 
শরী'আতের আদেশ-নিষেধ মেনে চলতে হবে। বান্দা সৎকর্ম 
করলে আল্লাহ্‌র প্রশংসা করবে । আর অন্যায় কিছু করে ফেললে 
আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করবে। কারণ আমাদের আদি পিতা 
আদম (আলাইহিস্সালাম) পাপ করে আল্লাহ্র নিকট তওবা 
করেছিলেন। ফলে আল্লাহ তাঁর তওবা কবুল করেছিলেন এবং 
তাঁকে নবী হিসাবে মনোনীত করেছিলেন। পক্ষান্তরে ইবলীস 
পাপকে আঁকড়ে ধরে ছিল। ফলে আল্লাহ তাকে অভিশাপ করেছেন 
এবং তাকে দূরে সরিয়ে দিয়েছেন। অতএব যে পাপ করে তওবা 
করবে, সে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হবে। কিন্তু যে পাপ 
করে তাক্ধদীরের দোহাই দিবে, সে ইবলীসী কর্মকাণ্ডের ধ্বজাধারী 
হবে। সৌভাগ্যবান সে-ই, যে তার পিতার অনুসরণ করবে । আর 
দুর্ভাগা সে-ই, যে তার শত্রু ইবলীসের অনুসরণ করবে। 15 

একজন মুমিনকে তাকুদীরের চারটি স্তরের উপর বিশ্বাস 
করতে হবে। সে মনে-প্রাণে বিশ্বাস করবে, আল্লাহ্‌র জ্ঞান, লিখন, 
ইচ্ছা এবং সৃষ্টির বাইরে কোন কিছুই ঘটে না | সে আরো বিশ্বাস 


8 মাজমুণ্উ ফাতাওয়া ইবনে তায়মিইয়াহ, ৮/৬৪। 
146 


করবে যে, আল্লাহ তাকে তাঁর অনুসরণের নির্দেশ দিয়েছেন এবং 
পাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। ফলে সে সৎকাজ করে 
যাবে এবং পাপাচার বর্জন করে চলবে। আল্লাহ তাকে সৎকাজ 
করার এবং অসৎকাজ বর্জন করার তওফীরু দিলে সে আল্লাহ্‌র 
শুকরিয়া আদায় করবে। পক্ষান্তরে সৎকাজ সম্পাদন এবং 
অসৎকাজ বর্জনের তওফীক্প্রাপ্ত না হলে আল্লাহ্‌র নিকট ক্ষমা 
প্রার্থনা এবং তওবা করবে। 

ইহলৌকিক সুযোগ-সুবিধা অর্জনেও বান্দাকে প্রচেষ্টা করতে 
হবে । তবে এ ক্ষেত্রে সঠিক এবং বৈধ পন্থা অবলম্বন করতে 
হবে। সে তার কাঙ্খিত বস্তুটি অর্জন করতে পারলে আল্লাহ্‌র 
শুকরিয়া আদায় করবে । আর না পারলে তাক্দীরের প্রতি সন্তুষ্ট 
থাকবে। সাথে সাথে তাকে বিশ্বাস করতে হবে, তারুদীরে যদি 
লেখা থাকে, সে সঠিক কিছু করবে, তাহলে তা কখনই ভুল 
হওয়ার নয় | পক্ষান্তরে তাকদীরে যদি লেখা থাকে , সে ভুল 
করবে, তাহলে তা কখনই সঠিক হওয়ার নয়। 

মনে রাখতে হবে, তাক্কদীরের সৃক্ষ্মাতিসৃক্ষ্স প্রতিটি বিষয়ে 
জ্ঞান রাখা সবার জন্য যরূরী নয়। সংক্ষিপ্তাকারে মৌলিক 
বিষয়গুলি জেনে নিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ্‌ ৷’? 


"7? আল-ঈমান বিল ক্কাযা ওয়াল ক্বাদার/৭১-৭২। 
147 


148 


তাকদীর সম্পর্কে সালাফে ছালেহীনের 
কতিপয় গুরুত্বপূর্ণ বাণীঃ 
* আলী (রাদিয়াল্লাহু 'আনহু) থেকে বর্ণিত, একদিন তাঁর 
সামনে তারুদীরের কথা বলা হলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা 
আঙ্গুলদ্বয় তাঁর মুখের মধ্যে প্রবেশ করালেন। অতঃপর এ 
আঙ্গুলদ্বয় দ্বারা হাতের তালুতে দুটি দাগ দিলেন এবং বললেন, 
ots A 08556 ৷) ৩৪৬ তা 28 
‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, এই দাগ দু’টিও আল্লাহ্‌র তাক্দীরের 
মূল কিতাব তথা লাওহে মাহফুযে লেখা ছিল’ ।:5৫ 
* আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু 'আনহু) বলেন, 
OIL 528 ES IN 25 425 055 ৭ এস) Yh 
‘আল্লাহ্‌র কসম! তাক্ষদীরের প্রতি ঈমান না আনা পর্যন্ত 


1৯. আব্দুল্লাহ ইবনে আহমাদ, আস-সুন্নাহ, ২/৪৩২, আছার/৯৫৫, তাহক্রীক্ব 
মুহাম্মাদ সাঈদ ক্কাহত্বানী, (দাম্মাম: দারু ইবনিল ক্াইয়িম, প্রথম প্রকাশ: 
১৪০৬ হি:); আজুর্রী, আশ-শারী ‘আহ, ২/৮৪৪, আছার/৪২১; ইমাম 
লালকাঈ, শারহু উছুলিল ই 'তিকাদ, ৪/৭৩৭-৭৩৮, নং ১২১৩)। বর্ণনাটি 
যঈফ। 

149 


কেউ ঈমানের স্বাদ পাবে না"। 28! 
* আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 'আনহুমা) বলেন, 
॥)52 2 নখে 52500) 
“অপারগতা এবং বিচক্ষণতা তাকদীরেরই অংশ’ ৷ 12 
* ত্বাউস (রহেমাহুল্লাহ) বলেন, আমি রাসূল (সল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম)-এর তিনশ’ ছাহাবীকে পেয়েছি, তাঁরা সকলেই 
বলেন, 


“সবকিছু তাকদীর অনুযায়ীই হয়" । 1৯ 
* ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু 'আনহু) বলেন, | 
BLY 9৪695 3134) ৯19৬ ৩) 
“তাকদীর নিয়ে যে-ই বাড়াবাড়ি করেছে, সে-ই ইসলাম থেকে 
বের হয়ে গেছে’ ৷ 15 
* তিনি আরো বলেন, 


«OY su > 


গা শারহু উছুলিল ই ‘তিক্কাদ, ৪/৭৩৯, আছার/১২১৮; আব্দুর রাযযাক্ক, আল- 
মুছান্নাফ, ১১/১১৮, আছার/২০০৮১, তাহক্রীক্ক: হাবীবুর রহমান আ'যমী, 
(বৈরূত: আল-মাকতাবুল ইসলামী, দ্বিতীয় প্রকাশ: ১৯৮৩ ইং)। 

*. বুখারী, খালকু আফ'আলিল ইবাদ/২৫; শারহু উদ্ভুলিল ই 'তিকাদ, ৩/৬০৭- 
৬০৮, আছার/৯৭০। 

1৯, শারহু উছুলিল ই'তিকাদ, ৪/৬৪০, আছার/১০২৭। 

18. প্রাগুক্ত, ৪/৬৯৯, আছার/১১৩১। 

150 


BE Ss Bl I ৩০ ES 
সম্প্রদায় নেই’ ৷ ৪ 
* একদা ইবনে ওমর (রাদিয়াল্লাহু ‘আনহুমা) কে বলা 
হয়েছিল, একদল লোক বলে যে, তারুদীর বলতে কিছু নেই। 
তখন তিনি বলেছিলেন, 
a 9১ 0০৫ টা 95১3৩ ih 
ওরাই হল কাদারিইয়াহ সম্প্রদায়, ওরাই এই উম্মতের 
মাজুসী বা অগ্নিউপাসক'। 15 
* হাসান বাছরী (রহেমাহুল্লাহ) বলেন, “যে ব্যক্তি তাকদীরকে 
মিথ্যা প্রতিপন্ন করবে, সে কাফের হয়ে যাবে’ ৷ 5? 
* ইমামু আহলিস্‌ সুন্নাহ ওয়াল জামা ‘আহ ইমাম আহমাদ 
(রহেমানুল্লাহ) বলেন, 'ক্কাদারিইয়াহ, মু “তাযিলাহ এবং 
জাহ্মিইয়াদের পেছনে ছালাত আদায় করা যাবে না’ । 15১ 


1৯, আস-সুন্নাহ, ২/৪১৭, আছার/৯১২। 

1৪০ প্রাগুক্ত, ২/৪৩৩, আছার/৯৫৮। 

1৯, হাফেয যাহাবী, সিয়ারু আ'লামিনুবালা, তাহকীক: শু'আইব আরনাউত্ব এবং 
অন্যান্য, (বৈরূত: মুওয়াস্সাসাতুর রিসালাহ, নবম প্রকাশ: ১৯৯৩ ইং), 
৪/৫৮১| 


1৯, আব্দুল্লাহ ইবনে আহমাদ, আস-সুন্নাহ, ২/৮০৮, আছার/১৩৫৪। 
151 


152 


তাকদীরে বিশ্বাস স্থাপনের কতিপয় উপকারিতাঃ 

১. তারুদীরে বিশ্বাস স্থাপন করলে ঈমান পূর্ণতা পায়। 

২. তাকদীরের প্রতি ঈমান না আনলে 'রুবুবিইয়াত’ বা 
প্রতিপালনের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে এক বলে বিশ্বাস করার 
বিষয়টি পূর্ণতা পায় না। কেননা তাকদীর আল্লাহ্‌র কর্মসমূহের 
অন্যতম। 

৩. তাকদীর বিশ্বাস করলে বান্দা তার বিপদাপদ, দুঃখ-কষ্টে 
আল্লাহ্‌র শরণাপন্ন হতে পারবে। পক্ষান্তরে কল্যাণকর কিছু ঘটলে 
সে তা আল্লাহ্‌র দিকে সম্বন্ধিত করতে শিখবে এবং সে জানবে 
যে, তার প্রতি আল্লাহ্‌র অশেষ অনুগ্রহেই এটি সম্ভব হয়েছে। 
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, 

3) 9520 থু ০৭ এও 585 BE এট তম ও ওত ৮৭ জে 

(15 96$7-০ 2155 এনএ HVS 9৫522 
মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো ক্ষেত্রে এমনটি হয় না। কারণ খুশীর 
কিছু ঘটলে সে আল্লাহ্‌র শুকরিয়া আদায় করে। ফলে তা তার 
জন্য কল্যাণকর হয়। পক্ষান্তরে কষ্টের কিছু ঘটলে সে ধৈর্যধারণ 


153 


করে । ফলে তা তার জন্য কল্যাণকর হয়” 178 

৪. তাক্ষদীরে বিশ্বাস স্থাপন করলে বান্দা যে কোন 
বিপদাপদকে হালকা মনে করতে শিখবে । কারণ যখন সে জানবে 
যে, তার বিপদাপদ আল্লাহ্‌র পক্ষ থেকেই আসে, তখন তা তার 
কাছে কিছুই মনে হবে না। মহান আল্লাহ বলেন, 

[1:১০ ৪১১০] (EE এও ৩9 ৩০ 

“যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সৎপথ 
প্রদর্শন করেন’ (তাগাবৃন ১১) | আলক্কামা (রহেমাহুল্লাহ) বলেন, 
এখানে এ ব্যক্তির কথা বলা হয়েছে, যার বিপদাপদ আসলে সে 
বিশ্বাস করে যে, তা আল্লাহ্র পক্ষ থেকেই হয়েছে । ফলে সে 
তাতে সন্তুষ্ট থাকে এবং তাকে অকপটে গ্রহণ করে নেয়। 49০ 

৫. তাকদীরের মাধ্যমে মানুষ তাকে প্রদত্ত নে 'মতসমূহকে 
সেগুলির প্রকৃত দাতার দিকে সম্বন্ধিত করতে পারবে। কেননা 
আপনি তাক্দীরের প্রতি ঈমান না আনলে উক্ত নে “মতের সাথে 
প্রকাশ্যে জড়িত কোন ব্যক্তির দিকে সেগুলির সম্বন্ধ করবেন। 
সেজন্য অনেক মানুষকে রাজা-বাদশা, মন্ত্রী-এমপিদের তোষামোদ 
করতে দেখা যায়। অতঃপর তাঁদের কাছ থেকে কিছু অর্জন 


1, ছহীহ মুসলিম, হা/২৯৯৯, ‘যুহৃদ এবং রিকাক' অধ্যায়, "মুমিনের সবকিছুই 
কল্যাণকর’ অনুচ্ছেদ 
19. তাফসীরে ত্ববারী, ২৩/১১। 
154 


করতে পারলে উহাকে তাঁদের দিকেই সম্বন্ধিত করে এবং সৃষ্টি 
কর্তার অনুগ্রহের কথা ভুলে যায়। অবশ্য একথা ঠিক যে, মানুষের 
কৃতজ্ঞতাও আদায় করতে হবে । 91 

৬. তাকদীরে বিশ্বাস স্থাপন করলে সুখে-দুঃখে সর্বদা সঠিক 
পথের উপরে টিকে থাকা সম্ভব হবে। ভাল কিছু পেলে সে 
আনন্দে আত্মহারা হবে না । পক্ষান্তরে বালা-মুছীবত তাকে 
আশাহত করতে পারবে না। সে জানবে, তার জীবনে কল্যাণকর 
যা কিছুই অর্জিত হয়, সবই আল্লাহ্‌র পক্ষ থেকেই হয়; তার 
বিচক্ষণতা এবং কর্মের পারদর্শিতার বিনিময়ে নয়। মহান আল্লাহ 
বলেন, 

[53:০০] ৪১] (এ ৩০৪ LS ৩৩০৪৪ 0) 

“তোমাদের নিকট যে সমস্ত নে “মত আসে, তা আল্লাহ্‌র পক্ষ 
থেকেই আসে’ (নাহল ৫৩) 

পক্ষান্তরে বিপদাপদ এলে সে জানবে, এটিই তার তাকদীরে 
লিপিবদ্ধ ছিল এবং তা আল্লাহ্র পক্ষ থেকে পরীক্ষা। ফলে সে 
ধৈর্য্যহারা হবে না, আশাহত হবে না; বরং সে ধৈর্যধারণ করবে 
এবং আল্লাহ্‌র পক্ষ থেকে ছওয়াবের প্রত্যাশী হবে।:9 


19. মুহাম্মাদ ইবনে ছালেহ উছায়মীন, শারহুল আক্কীদাতিল ওয়াসেত্বিইয়াহ, 
২/১৮৯-১৯০| 


1”, ড. ওমর সুলায়মান আল-আশক্ার, আল-কাযা ওয়াল-কাদার/১১০। 
155 


(BODLEY) বলেন, ‘আমি মরুর আরবদের কাছ থেকে দুশ্চিন্তাকে 
পরাজিত করতে শিখেছি। কারণ মুসলিম হিসাবে তারুদীরের প্রতি 
তাদের ঈমান অটুট | আর এই ঈমান তাদেরকে যেমন নিরাপদে 
জীবন যাপন করতে সহযোগিতা করেছে, তেমনি তা তাদেরকে 
সহজ এবং সাবলীল জীবন যাপন করতে শিখিয়েছে | সেজন্য 
কোন বিষয়ে তারা তাড়াহুড়াও করে না ; দুশ্চন্তাপ্রস্তও হয় না। 
কেননা তারা বিশ্বাস করে, তারুদীরে যা লেখা আছে, তা হবেই। 
কিন্তু তার মানে এই নয় যে, তারা হাত গুটিয়ে বসে 
থাকে।..আমার আরব মরুভূমি ছেড়ে আসা ১৭ বছর হয়ে গেল, 
কিন্তু আজও আল্লাহ নির্ধারিত তাকদীরের ক্ষেত্রে আমি আরবদের 
সেই পরিচিত অবস্থান গ্রহণ করি। ফলে যেকোন বিপদাপদকে 
আমি ঠাণ্ডা মাথায় বরণ করে নিতে পারি। আরবদের কাছ থেকে 
শেখা এই স্বভাব আমার ম্নায়ুবিক চাপ নিয়ন্ত্রণে উপশমকারী নানা 
ট্যাবলেট-ক্যাপসুলের চেয়ে বহুগুণ বেশী সফল হয়েছে । 193 

৭. তাকুদীরের প্রতি ঈমান আনলে পরকালের সুখ-শান্তির 
জন্য বান্দা সর্বাত্মক চেষ্টা করতে সক্ষম হবে; ব্যর্থতা আর হতাশা 


১. ডেল কার্নেগী, দা'ইল ক্কালাক্ক ওয়াব্দাইল হায়াত, আরবী অনুবাদ: আব্দুল 
মুন'ইম, (কায়রো: মাকতাবাতুল খানজী, তা. বি.), পৃ: ৩০৩-৩০৫। 
156 


তাকে গ্রাস করতে পারবে না। 19 

৮. তাকদীরের প্রতি ঈমান আনয়ন হিংসা-বিদ্বেষ, শত্রুতা, 
জালিয়াতি প্রবণতাসহ অনেক মনের ব্যাধির চিকিৎসা হিসাবে কাজ 
করে। কেননা সে তার কোন ভাইকে নে “মতের মধ্যে দেখলে, 
নিশ্চিত জানবে যে, আল্লাহই তাকে এই নে “মত দান করেছেন। 
ফলে হিংসার পরিবর্তে সে তার মুসলিম ভাইয়ের নে “মতে খুশী 
হবে এবং আল্লাহ্‌র কাছে নিজের জন্য অনুরূপ নে “মত প্রাপ্তির 
প্রার্থনা করবে। আল্লাহ্‌র প্রতি ঈমান না আনলে মনের এজাতীয় 
ব্যাধির চিকিৎসা সম্ভব নয়।195 
এবং তদনুযায়ী সার্বিক জীবন পরিচালনার তাওফীক দিন। আমীন! 


19. “আল-ইনতেছার ফির-রদ্দি আলাল-মু'তাযিলাতিল ক্বাদারিইয়াতিল আশরার' 
নামক গ্রন্থের ভূমিকা, ১/৬১। 
£*, মুহাম্মাদ হাস্সান, আল-ঈমান বিল-ক্কাযা ওয়াল কাদার, (মানছুরাহ: 


মাকতাবাতু ফাইয়্যায, দ্বিতীয় প্রকাশ: ২০০৬ইং), পৃ: ২৬৮)। 
157 


সূচীপত্র 
[EEE পৃষ্ঠা; 


ভূমিকা 

তাকদীর নিয়ে আলোচনা করা কি নিষেধ? 

তাকদীরের অর্থ 

তাকদীরে বিশ্বাসের অপরিহার্যতাঃ 

প্রথম স্তর: সবকিছু সম্পর্কে আল্লাহ্‌র চিরন্তন 
জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপনঃ 
লাউহে মাহ্ফুষে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার 
সবই লিখে রেখেছেন এ কথা মনেপ্রাণে বিশ্বাস করা 

তৃতীয় স্তরঃ আল্লাহ্‌র ইচ্ছা ব্যতীত কোন কিছুই 
হয় না একথার প্রতি দৃঢ় বিশ্বাস করা 

চতুর্থ স্তরঃ আল্লাহ্‌র রাজ্যের সবকিছু তিনিই সৃষ্টি 
করেছেন একথার প্রতি ঈমান আনা: 




















158 








তাকদীরে বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তিঃ 

* বিভ্রান্তির কারণঃ 

* কে সর্বপ্রথম তারুদীরকে অস্বীকার করে? 

* তাকদীরের ক্ষেত্রে বিভ্রান্ত ফের্কাসমূহঃ 

১. ক্কাদারিইয়াহঃ 

২. জাবরিইয়াহঃ 

* ক্কাদারিইয়াদের কতিপয় দলীল এবং তার 
জবাবঃ 

* জাবরিইয়াদের কতিপয় দলীল এবং তার 
জবাবঃ 


তারুদীর সম্পর্কে আহলুস্‌ সুন্নাহ ওয়াল 
জামা'আতের আকীদাঃ 
আহলুস্‌ সুন্নাহ ওয়াল জামা'আতের নিকট 
আল্লাহ্‌র 'ইরাদাহ' 6১১) বা ‘ইচ্ছা’-এর পরিচয়ঃ 
* ইরাদাহ কাউনিইয়াহ এবং ইরাদাহ শারঈয়াহ- 
এর মধ্যে পারস্পরিক সম্মিলন এবং বিচ্ছিন্নতার 
অবস্থাসমূহ 
* ইরাদাহ কাউনিইয়াহ এবং ইরাদাহ শারঈয়াহ- 
এর মধ্যে পার্থক্যঃ 


159 














তাকদীর সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ মাসআলাঃ 

এক. আল্লাহ কর্তৃক মন্দ ও অকল্যাণ সৃষ্টির 
উদ্দেশ্য কি? 
যাবে কি? 

তিন. পাপ কাজ করে তাকদীরের দোহাই 
দেওয়ার বিধান কি? 

চার. মানুষ কি বাধ্যগত জীব নাকি তার নিজস্ব 
ইচ্ছাশক্তি রয়েছে? 

পাঁচ. পথপ্রদর্শন এবং পথভ্রষ্টকরণ কি একমাত্র 
আল্লাহ্‌র হাতে? 

ছয়, ঝুলন্ত (91) এবং অনড় (175০ ঠা ০৯০) 
তাকদীর প্রসঙ্গ: 
যরূরী? 





190 











তাকদীর কেন্দ্রিক প্রচলিত কিছু ভুল-ত্রান্তি 
১. তাকদীর বিরোধী কথাবার্তা বলাঃ 
২. মুছীবত এলে ‘যদি’ শব্দ ব্যবহার করা 
৩. তাক্ুদীর বিরোধী কার্যকলাপ করা 
৪. মৃত্যু কামনা করা 
৫. আত্মহত্যা করা 
৬. কণ্যা সন্তান জন্ম নিলে নারায হওয়াঃ 
৭. হিংসা করা 
৮. আল্লাহ্‌র উপর কসম করা 
তাকদীর বিষয়ে একজন মুমিনের করণীয়ঃ 





গুরুত্বপূর্ণ বাণীঃ 





তাক্বদীরে বিশ্বাস স্থাপনের কতিপয় উপকারিতাঃ 








সূচীপত্র 


161 








